আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব 


[বাংলা- Bengali - Je, ] 


সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2013-1434 
ISlamMHOouse. 


https://archive.org/details/@salim_molla 


Ciel Gl 


SLL AUS 


LS; 2 =; pl bs 


2013 - 1434 


IslamHoUuse 


ভূমিক 


CA bs BY BSS DELS BLS UL hh LS) 
IGE JL dl Pi Gt GH ES 5 
PT re EEO EEN 

যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার জন্য। আমরা তাঁরই 
প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই, তার নিকট ক্ষমা প্রার্থনা করি। 
আল্লাহর নিকট আমরা আমাদের প্রবৃত্তির অনিষ্টটা ও আমাদের 
কর্মসমূহের খারাবী থেকে আশ্রয় কামনা করি। আল্লাহ্‌ যাকে 
হেদায়েত দেন, তাকে গোমরাহ করার কেউ নেই । আর যাকে 
গোমরাহ করেন তাকে হেদায়েত দেয়ার কেউ নেই৷ আমি সক্ষ্য 
দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনও সত্যিকার ইলাহ নেই, তিনি একক, তার 
কোনো শরিক নাই । আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । সালাত ও সালাম নাযিল হোক 
তার উপর, তার পরিবার-পরিজন ও তার সাহাবীদের উপর এবং 
যারা কিয়ামত অবধি এহসানের সাথে তাদের অনুসরণ করেন 
তাদের উপর । 


মনে রাখবে, মানুষ মাত্রই তার কিছু না কিছু আত্মীয়-স্বজন অবশ্যই 
রয়েছে এবং তাদের সঙ্গে ধীরে ধীরে তার সু-সম্পর্ক গড়ে ওঠা 
নিতান্তই স্বাভাবিক । কারণ, মানুষ সামাজিক জীব- সমাজ নিয়েই 
মানুষকে বাস করতে হয়। তাই মানুষ কখনোই একা বসবাস করতে 
পারে না। ফলে একজন মানুষ যখন কোনও সমাজে বসবাস করে, 
তখন সে সমাজে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী 
থাকবে এটাই স্বাভাবিক । পক্ষান্তরে যখন বিভিন্ন মায়ের সন্তান 
একত্রে এক জায়গায় বসবাস করবে, তখন দুনিয়ার কোনও ক্ষুদ্র 
স্বার্থকে কেন্দ্র করে কখনো কখনো তাদের পরস্পরের মধ্যে ঝগড়া- 
বিবাদ, দ্বিধা-দ্বন্্ব, বিদ্রোহ, কথা কাটা-কাটি, মারা-মারি ইত্যাদি 
সংঘটিত হওয়াও অত্যন্ত স্বাভাবিক । তবে মনে রাখতে হবে এ 
ধরনের কোনও কিছু দেখা দিলে তা কখনোই দীর্ঘায়িত হতে দেওয়া 
যাবে না৷ বরং তা জায়গায় নিরসন করতে হবে এবং কোনও ক্রমেই 
তা সামনে বাড়তে দেওয়া যাবে না । নতুবা তা এক সময় অপরের 
প্রতি কঠিন বিদ্বেষ ও নির্মম শত্রুতা পোষণে উৎসাহিত করবে। 
শয়তান কখনোই মানুষের বন্ধু নয়। শয়তান মানুষের চির শক্রু। 
শয়তান মানুষকে কখনোই সুখে শান্তিতে থাকতে দেবে না শয়তান 
মানুষের মধ্যে ঝগড়া-বিবাদ, মারা-মারি, হানা-হানি তৈরি করে 


4 


মানুষের পারস্পরিক সু-সম্পর্ক নষ্ট করতে সব সময় সচেষ্ট থাকে। 
মানুষ ভালো থাকুক এটা কখনোই শয়তানের কাম্য হতে পারে না। 
এ জন্য শয়তান মানুষের ছোট খাট বিষয়কে লালন করে ধীরে ধীরে 
তা বড় আকার ধারণ করাতে চায় । আর তখনই তা একদা সেই 
পরম আত্মীয়তার বন্ধনটিকে ছিন্ন করা পর্যন্ত পৌছিয়ে দিবে, যা 
শরীয়ত কিংবা মানব দৃষ্টিতেও কখনোই কাম্য নয়। কারণ, 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করা শরীয়তের দৃষ্টিতে একটি মহা পাপ ও 
মারাত্মক অপরাধ । যা পরস্পর সম্পর্ক বিনষ্ট করে দেয় এবং যা 
আল্লাহ তা'আলা অভিশাপ ও তার নগদ শাস্তির কারণ হয়ে দাড়ায় । 
যা আল্লাহর তা'আলার রহমত লাভ ও জান্নাতে যাওয়ার পথে বাধা 
সৃষ্টি করে। 

এমনকি তা কখনও কখনও একাকীত্ব, নীচতা ও লাঞ্চনারও কারণ 
হয়। উপরন্তু তা কখনও কখনও মানব জীবনের এক মহা দুশ্চিন্তা, 
বিষগ্রতা ও পেরেশানির ব্যাপারও হয়ে দাড়ায় । কারণ, যার পক্ষ 
থেকে সর্বদা ভালো ব্যবহার পাওয়াই মানুষের একমাত্র কামনা তার 
পক্ষ থেকে কখনো কোনো দুর্ব্যবহার বা অসদাচরণ সত্যিই উদ্বেগের 
বিষয়ই বটে । 


ব্যাপারটি খুব ব্যাপকতা লাভ করেছে। পরস্পরকে ভালো কাজের 
পরামর্শ দেওয়া এবং পরস্পরের মধ্যকার পবিত্র সু-সম্পর্কটুকু অটুট 
রাখার জন্য পরস্পর দেখা-সাক্ষাৎ চালু রাখা খুব একটা বেশি চোখে 
পড়ে না। যা কিছু রয়েছে তাও দুনিয়ার ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের লক্ষ্যে । 
উক্ত ব্যাধি বর্তমান স্বার্থান্ধ সমাজের রন্ধে রন্ধে এমনভাবে ঢুকে 
পড়ছে যা চিন্তা করাই যায় না। কেউ কারোর সাধারণ বৈষয়িক 
স্বার্থণও অপরের জন্য ছাড়তে চায় না। যার দরুন সেই পরম 
আত্মীয়তার বন্ধনটুকু আজ বার বার বিশেষভাবে বহুমুখী হুমকির 
সম্মুখীন হচ্ছে। 

আত্মীয়তার বন্ধন ছিন্নের আবার কয়েকটি ধরণও রয়েছে। আত্মীয়- 
স্বজনদের কেউ তো এমনও রয়েছেন যে, তার আত্মীয়ের তিনি 
কোনও খবরই রাখেন না । মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে; 
অথচ পরস্পরের মধ্যে কোনও দেখা সাক্ষাতই হচ্ছে না। না 
তাদেরকে কোনও দান বা উপঢৌকন দেওয়া হচ্ছে, না তাদের 
কোনও সাথে কোনও ভালো ব্যবহার দেখিয়ে তাদেরকে সন্তুষ্ট করা 
হচ্ছে । বরং তাদেরকে সময় সময় কথা বা কাজে কষ্ট দেওয়া হচ্ছে। 
আবার আত্মীয়-স্বজনদের কেউ তো এমনও রয়েছেন যে, তার 


6 


আত্মীয়-স্বজনের কোনও অনুষ্ঠানেই তিনি যোগ দেন না। তাদের 
কোনও দুঃখ-বেদনায় তিনি শরীক হন না । বরং তাদেরকে কোনও 
কিছু দান না করে অন্যকে দান করেন; অথচ তারাই তার দানের 
সর্বপ্রথম হকদার । 

আবার আত্মীয়-স্বজনদের কেউ তো এমনও রয়েছেন যে, 
তার আত্মীয়-স্বজনের সাথে তিনি তখনই সু-সম্পর্ক বজায় রাখেন 
যখন তারাও তার সাথে সু-সম্পর্ক বজায় রাখে । আর যখনই তারা 
তার সাথে সম্পর্ক ছিন্ন করে তখন তিনিও তাদের সাথে সম্পর্ক ছিন্ন 
করেন। এমন আচরণকে বাস্তবার্থে আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলা 
যায় না। কারণ, সম-প্রতিদান তো যে কোনও কারোর সাথেই হতে 
পারে। এতে আত্মীয়তার বন্ধন রক্ষা করার বিশেষ কোনও বৈশিষ্ট্যই 
বিদ্যমান নেই । 
বস্তুত: আত্মীয়তার বন্ধন রক্ষা করা মানে আপনি একমাত্র আল্লাহ 
তা'আলার সন্তুষ্টির জন্যই আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। তারা 
আপনার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করুক বা নাই করুক। 

আবার আত্মীয় স্বজনদের কেউ এমনও রয়েছেন যে, তার 
আত্মীয়-স্বজনকে তিনি দ্বীন-ধর্মের সঠিক আকীদা-বিশ্বাস ও যাবতীয় 
প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা দেন না এবং তাদেরকে ইসলামের সব ধর্মীয় 


7 


অনুশাসন নিজ জীবনে বাস্তবায়নের দাওয়াতও দেন না; অথচ তিনি 
সর্বদা অন্যদেরকে ইসলামের খাটি আকীদা-বিশ্বাস ও যাবতীয় ধর্মীয় 
জ্ঞান শিক্ষা দিতে এতটুকুও ক্রুটি করেন না। বস্তুত এরাইতো উক্ত 
দাওয়াতের সর্বপ্রথম হকদার । 
পক্ষান্তরে অনেক বংশে ইসলামের সঠিক আকীদা-বিশ্বাস ও খাটি 
ধর্মীয় জ্ঞান বহনকারী অনেকে আলিমে দীন, ধর্ম প্রচারক ও সমাজ 
সংস্কারক রয়েছেন যাদের সাথে তাদের বংশের লোকেরা পারতপক্ষে 
ভালো ব্যবহার দেখায় না। তাদের যথাযোগ্য সম্মান দেয় না। তাদের 
কাছ থেকে আল্লাহ প্রদত্ত ইসলামের খাটি জ্ঞানের আলো তারা 
আহরণ করে না। যা তাদের সাথে শুধু আত্মীয়তার বন্ধন ছিন্ন 
করারই শামিল নয় বরং এতে করে মানুষের মাঝে তাদের সম্মান 
ধীরে ধীরে হাস পায় এবং সমাজে তাদের প্রভাবও কমে যায় । 
আবার আত্মীয় স্বজনদের কেউ তো এমনও রয়েছেন যে, 
ভূমিকা পালন করেন যে কোনও ছোট-খাট বিষয় নিয়ে এক জনকে 
অন্যের উপর ক্ষেপিয়ে তোলেন। একের কথা অপরের কাছে গিয়ে 
লাগিয়ে, একজনকে অপর জনের বিরুদ্ধে ক্রোধান্বিত করে তোলে। 
ফলে দেখা যায় কেউ কারও নামও শোনতে পছন্দ করে না। 


8 


অন্যান্য নব উদ্ভাবিত ধরন সমষ্টির মূলোৎপাটনের জন্যই আমাদের 
এ ক্ষুদ্র প্রয়াস। 
এ বইটিতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব, ফযিলত, লাভ, 
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কারণ, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন 
করার পরিণতি, আত্মীয়তা সম্পর্ক নষ্ট হওয়ার কারণ, মাতা-পিতার 
সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীদের সাথে সু-সম্পর্ক রাখা, 
সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 

আল্লাহ তা‘আলার দরবারে আমাদের ফরিয়াদ এই যে, 
আল্লাহ যেন আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর 
বিনিময় ও সাওয়াব দান করেন। আমীন 


আত্মীয়তার বন্ধন ছিন্ন করা শুধু একটি মারাত্মক অপরাধই নয়, 
বরং এটি একটি সামাজিক, মানবিক ও আত্মিক ব্যাধি, যা একটি 
সুস্থ সমাজ, সুন্দর পরিবেশ, ও মানবতা-বোধকে হত্যা করে এবং 
মানুষের স্বাভাবিক জীবন-যাপন, সামাজিক শান্তি-শৃঙ্খলা ও 
পারস্পরিক ভ্রাতৃত্ব-বোধকে ব্যাহত করে। যার ফলে ইসলাম 
আত্মীয়তার বন্ধনকে অটুট রাখতে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে এবং 
এবং কঠিন আযাব ও শাস্তির কথা ঘোষণা করেছে আল্লাহ তা'আলা 
কোরআন মাজীদে আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের নিন্দা করেন এবং 
তাদেরকে লা‘নত ও অভিসম্পাত দেন৷ আল্লাহ তা'আলা বলেন: 
BO iM AEE; BN GE df HfF ELE JY 
[oY ar: 28 © hal AE A sad 

“ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় 
সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে৷ আল্লাহ এদেরকেই 
করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টি শক্তিহীন” ।* 

আল্লাহ তা'আলা আরও বলেন: 


* মুহাম্মাদ, আয়াত: ২২-২৩ 


ol 23 DT AG SALES ankee 5 bp DLE Spb 2A) 


[০ 

“যারা আল্লাহকে দেওয়া দৃঢ় অঙ্গীকার ভঙ্গ করে, যে সম্পর্ক অক্ষুগ্ 
রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে 
অশান্তি সৃষ্টি করে তাদের জন্য রয়েছে লা‘নত ও অভিসম্পাত এবং 
তাদের জন্যই রয়েছে মন্দ আবাস” ।* 
আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না: 
হাদিসেও আত্মীয়তার বন্ধন ছিন্নকারীদের কঠিন শাস্তির ঘোষণা 
দেওয়া হয়। তাদের সম্পর্কে বলা হয়েছে তারা জান্নাতে প্রবেশ 
করবে না- আল্লাহর দরবারে তাদের আমল কবুল হবে না। 
যুবায়ের ইবন মুত‘ইম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

EEL IY 


* সূরা রা'আদ, আয়াত: ২৫ 


“আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না” ।১ 
আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

Ul S225 23 LS LE be EDGES ES 
“তিন ব্যক্তি জান্নাতে যাবে না: অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার বন্ধন 
ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী” ।“* 
করেন না: 
আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর আমল আল্লাহ তা'আলা কবুল করেন 
না। সপ্তাহে একদিন আল্লাহর নিকট আদম সন্তানের আমল পেশ 
করা হয়। আল্লাহ তা'আলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল 
প্রত্যাখ্যান করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


#82 


(625 CLE FE FE DB LDN OF SF oS leg dso 


3 বুখারী, হাদীস: ৫৯৮৪ মুসলিম, হাদীস: ২৫৫৬; তিরমিযী, হাদীস: ১৯০৯); 
আবু দাউদ, হাদীস: ১৬৯৬; আবদুর রায্যাক, হাদীস: ২০২৩৮; বায়হাক্কী, 
হাদীস: ১২৯৯৭ 
* আহমদ, হাদীস: ১৯৫৮৭; হাকিম, হাদীস: ৭২৩৪; ইবনু হিব্বান, হাদীস: 
৫৩৪৬। 

12 


রাত্রিতে [আল্লাহ তা'আলার নিকট] উপস্থাপন করা হয়। তখন 
আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না” ।* 
আত্মীয়তা বন্ধন ছিন্নকারীর শাস্তি শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়, 
তাদের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই দেওয়া হবে। 
থাকেন । উপরন্তু আখিরাতের শাস্তি-তো তার জন্য প্রস্তুত আছেই । 
আবু বাকরাহ্‌ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
SITU EGG Tar Dh Fx HIS Ys Oo 
tee) bis Gl Se 5 
“দু'টি গুনাহ ছাড়া এমন কোনও গুনাহ নেই যে গুনাহগারের 
শান্তি আল্লাহ তা'আলা দুনিয়াতেই দিবেন এবং তা দেয়াই উচিৎ; 


5 আহমদ, হাদীস: ১০২৭৭ 


উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই ৷ গুনাহ দু’টি হচ্ছে, 
অত্যাচার বা সীমালজ্ঘন ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী” ।$ 
সম্পর্ক বিচ্ছিন্ন করা: 
কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে আল্লাহ তা‘আলাও তার সাথে 
নিজ সম্পর্ক ছিন্ন করেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে 
বৰ্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
GEG oF Al HS LLIB E SHGS 5 My 
SEE 55 | SSS NG Axil Ss Ds SUA IG 5 
dh Toh ds JE ABIES GF SIE rls 2 Leh 
BH Sl HEB BLE Hts SLE 5 46 
LY ASL GEG LL BLES Gah DG ais SS lS; 
“আল্লাহ তা'আলার সৃষ্টিকুল সৃজন শেষে আত্মীয়তার বন্ধন 
[দাঁড়িয়ে] বলল: এটিই হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে আশ্রয় 
প্রার্থনাকারীর স্থান । আল্লাহ তা'আলা বললেন: হ্যাঁ, ঠিকই । তুমি কি 
এ কথায় সন্তুষ্ট নও যে, আমি ওর সঙ্গেই সম্পর্ক স্থাপন করবো যে 


‘ আবু দাউদ, হাদীস: ৪৯০২; তিরমিযী, হাদীস: ২৫১১; ইবনু মাজাহ্‌, হাদীস: 
৪২৮৬; ইবনু হিব্বান, হাদীস: ৪৫৫, ৪৫৬; বায্যার, হাদীস: ৩৬৯৩; আহমদ, 


হাদীস: ২০৩৯০, ২০৩৯৬, ২০৪১৪। 
14 


তোমার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে এবং আমি ওর সাথেই সম্পর্ক 

বিচ্ছিন্ন করবো যে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে । তখন সে 

বলল: আমি এ কথায় অবশ্যই রাজি আছি হে আমার প্রভু! তখন 

আল্লাহ তা‘আলা বললেন: তা হলে তোমার জন্য তাই হোক। তারপর 

আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 

চাইলে 

© sl Es ENT SLID of ly 0 AE Jy 
- [oY ae: 6 OE 2; eB MM sal 

সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে৷ আল্লাহ তা'আলা 
এদেরকেই করেন অভিশপ্ত, বধির ও দৃষ্টি শক্তিহীন”।” এ আয়াত- 

তিলাওয়াত করতে পার” ।8 

অন্য হাদীসে এসেছে, 

BIG 58 Pod IETS Sp FI nt 


ss Ss Sd pV EEL oD LLS L231 6h: JS 


ঠৰ ০০৮৪ ০৮ 
US GS 5 


” মুহাম্মাদ, আয়াত: ২২-২৩ 


£ বুখারী, হাদীস: ৪৮৩০, ৫৯৮৭ মুসলিম, হাদীস: ২৫৫৪ 
15 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি রহমান, 
আমি রাহেম (‘আত্মীয়তার বন্ধন’)কে সৃষ্টি করেছি এবং “‘রাহেম'’ 
(তথা আত্মীয়তা বন্ধনের) নামটিকে আমি আমার নিজের নাম থেকে 
নিৰ্গত করেছি, সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে 
আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি আত্মীয়তার 
সম্পর্ক ছিন্ন করে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব” ।* 


তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা জায়েয । মূলত ব্যাপারটি 
তেমন নয়। বরং আত্মীয়রা আপনার সাথে দুর্ব্যবহার করার পরও 
আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার দেখান তখনই আপনি 
তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন বলে প্রমাণিত হবে। 
সুতরাং, মনে রাখতে হবে, কোনও আত্মীয় দুর্ব্যবহার করলেও তার 
সাথে ভালো ব্যবহার করতে হবে। কেউ আপনার সাথে সম্পর্ক ছিন্ন 
করলে, আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা 


’ বুখারি, হাদিস: ৫৯৮৯; আহমদ, হাদিস; ১৬৮৬; তিরমিযি, হাদিস: ১৯০৭ 
16 


করবেন। কোনোভাবেই কোনও আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করা 
যাবে না৷ অন্যথায় আপনি গুনাহগার হবেন। 
আব্দুল্লাহ ইবন ‘আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে 
বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
BL 02 Fol S555 gtd boll As it EL a3 
(gS; 25 Lak) 
“আত্মীয়তার সম্পর্কের বিষয়টি আল্লাহর আরশের সাথে সম্পৃক্ত । সে 
ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসেবে গণ্য হবে না, যে কেউ 
তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করলেই সে তার সাথে 
আত্মীয়তার বন্ধন রক্ষা করে। বরং আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সে 
ব্যক্তি যে কেউ তার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলেও সে তার 
সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করে” 9 
S72) sed Le dh iy 58 Jb apt 2 Mls 5 
G2 Ee 3 el BLES 258 Bl ES SAI FSS 
LSE IE 0d LEE AES ts dS SG LSE 
3 


% বুখারী, হাদীস: ৫৯৯১; আবু দাউদ, হাদীস: ১৬৯৭; তিরমিযী, হাদীস: ১৯০৮; 


বায়হাক্কী, হাদীস: ১২৯৯৮ 
17 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “দয়ালুদের আল্লাহ তা'আলা 
দয়া করেন, তোমরা যমীনবাসীদের প্রতি দয়া কর, আসমানবাসী 
তোমাদের প্রতি দয়া করবেন । আত্মীয়তার বন্ধন রহমানের সাথে 
সম্পৃক্ত । যে ব্যক্তি তার সাথে সু-সম্পর্ক রাখে, তিনিও তার সাথে সু- 
সম্পর্ক রাখেন, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ 
তা‘আলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন”। 
শত্রু ভাবাপন্ন কোনও আত্মীয়-স্বজনের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার 
দেখালেই আপনি তখন তাদের ব্যাপারে সরাসরি আল্লাহ তা'আলার 
সাহায্যপ্ৰাপ্ত হবেন। তখন তারা কখনোই একমাত্র আল্লাহ তা'আলার 
ইচ্ছা ছাড়া আপনার এতটুকুও ক্ষতি করতে পারবে না । প্রমাণ- 
SALES Hl EG LBA TG GIG I HAGA Gf 
<8 SS SID FF SEs HE SS SSS rll So 
B25 0 LE 4b Dl Ss DEG IG NG PULLS BSG Sl 
IE 
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “একদা 
জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে 


" আহমদ, হাদিস: ৬৪৯৪ 


বলেন: হে আল্লাহর রাসূল! আমার এমন কিছু আত্মীয়-স্বজন রয়েছে 
যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি; অথচ তারা আমার 
সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি; 
অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে 
সহিষ্ণুতার পরিচয় দেই; অথচ তারা আমার সাথে মূর্খতামূলক 
আচরণ (কঠোরতা) দেখায় । অতএব তাদের সাথে এখন আমার 
করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: 
তুমি যদি সত্যি কথাই বলে থাক, তা হলে তুমি যেন তাদেরকে 
উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ। আর তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন 
ব্যবহার করতে থাকবে, ততদিন আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
তাদের উপর তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে” ।** 
প্রতিবেশীরা হল, মানুষের পরম আত্মীয় । তাদের সাথে ভালো 
ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের খোঁজ-খবর নেওয়া 
খুবই জরুরী কাজ ইসলাম প্রতিবেশীদের হক ও তাদের খোঁজ- 
খবর নেওয়া এবং বিপদ-আপদে তাদের সহযোগিতা করার ব্যাপারে 
খুবই গুরুত্ব দিয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


2 মুসলিম, হাদীস: ২৫৫৮; আহমদ, হাদিস: ৯৩৪৩ 
19 


322 2 2 


BLL BEE Fs db G28 Bs ৮) 
“শরজবরিল আলাইসিসালাম আমাকে প্রতিবেশীদের প্রতি এত বেশি 


সতর্ক করতেন, মনে হয়েছিল যে, আমার প্রতিবেশীদেরকে আমার 


উত্তরসূরি করে দেওয়া হবে” ৷ 
সুতরাং, প্রতিবেশীদের সাথে সু-সম্পর্ক রাখা ও তাদের অধিকার 


আদায় প্রতিটি ঈমানদারের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ আমাদের 
তাওফিক দিন। 

প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাদের কোনও প্রকার কষ্ট না 
দেওয়া : 


“su 


Ly Gah SE SG BE Hl LS ILS IE IEG 
[1% S22 35 55 4 

আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের 

উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়” ।* 


elo SL I 


S22 8230 be GE 4 PS Ads TE ol LE 


EA 


Bi Beis Edy 


5 বুখারি: ৬০১৫; মুসলিম: ২৬২৫ 


* বুখারি: ৫১৮৫; মুসলিম: ৪৭ 
20 


ওয়াসাল্লাম বলেন, “জিবরীল আলাইসি সালাম সব সময় 
প্রতিবেশীদের বিষয়ে আমাকে সতর্ক করেন৷ এমনকি মনে হত, সে 
প্রতিবেশীদের উত্তরসূরি বানিয়ে দিবেন” ৷ 

25 SH SAG: 256 hl PS dG TEI Sd pl 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যার হাতে আমার জীবন তার 
শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত কোনও বান্দা ততক্ষণ পর্যন্ত 
মুসলিম হবে না যতক্ষণ মানুষের অন্তর ও মুখ নিরাপত্তা না পাবে, 
অনুরূপভাবে ততক্ষণ পর্যন্ত কোনও বান্দা মুমিন হবে না যতক্ষণ 
পর্যন্ত তার প্রতিবেশী তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ না 
হবে” ।'€ 

অনেককে দেখা যায় সালাত আদায়, রোযা পালন ও ইবাদত 
বন্দেগীতে খুব পাকা । কিন্তু সে তার প্রতিবেশীদের কষ্ট দেয়, তাদের 
হক আদায় করে না, তার হাত পা ও অঙ্গ-প্রত্যঙ্গ হতে অন্য 
লোকেরা নিরাপদ নয়। এ ধরনের লোক যতই বুজুর্গ হোক না কেন 


5 বুখারি: ৬০১৫; মুসলিম: ২৬২৫ 
“‘ মুসনাদে আহমদ: ৩৬৭২ 
21 


এরা আল্লাহর নিকট সত্যিকার ঈমানদার নয়। বরং, তারা সমাজের 
জন্য বিপদ । 


মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা: 
দুনিয়াতে একজন মানুষের পরম আত্মীয় হল, তার মাতা-পিতা । 
মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, 
তাদের খেদমত করার মত ভালো কর্ম দুনিয়াতে আর কোনও কিছুই 
হতে পারে না। সে ব্যক্তি সৌভাগ্যবান যে দুনিয়াতে মাতা-পিতার 
খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে যার উপর তার 
মাতা-পিতা খুশি তার উপর তার আল্লাহও খুশি মাতা-পিতার সাথে 
ভালো ব্যবহার করার লাভ অনেক ৷ হাদিসে মাতা-পিতার খেদমত 
করাকে সর্বোত্তম আমল বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন- 
El. SAG BIE BLL Bs EHDIG SIS dS) 
LG Ed EEG FE A J SUG I 01 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট 
প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মত সালাত আদায় করা । 


22 


আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মাতা-পিতার সাথে 
ভালো ব্যবহার করা, আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন, 
আল্লাহর রাস্তায় জিহাদ করা” ।*' 

মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার অর্থ, তাদের সাথে এমন 
কোনও আচার-ব্যবহার করবে না, যা তাদের মনে আঘাত হানা বা 
কষ্ট পাওয়া কারণ হয়। তোমার উঠা-বসা, চলা-ফেরা ও কথা-বার্তায় 
তারা যেন কোনও প্রকার কষ্ট না পায় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে 
হবে। তুমি কখনোই তাদের আগে আগে হাঁটবে না, তাদের কথার 
উপর কথা বলবে না, তাদের জায়গায় অনুমতি ছাড়া বসবে না এবং 
তাদের সম্মানহানি হয় এমন কোনও কাজ করবে না ইত্যাদি । 
মায়ের ফযিলত পিতার তুলনায় বেশি: 

আল্লাহ তা'আলা মাতা-পিতা উভয়ের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের 
প্রতি যত্বববান হওয়ার নির্দেশ দেন। কিন্তু মনে রাখতে হবে, সন্তান 
লালন-পালন ইত্যাদিতে পিতার তুলনায় মায়ের ভূমিকা অধিক হয়ে 
থাকে৷ মায়ের অতিরিক্ত কষ্ট বহন করতে হয় যা পিতার করতে হয় 
না। যেমন, গর্ভধারণ করার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, বাচ্চা 
বয়সে লালন-পালন করার কষ্ট ইত্যাদি । এ কারণে, মায়ের গুরুত্ব 


? বুখারি: ৫২৭; মুসলিম: ৮৫ 
23 


পিতার তুলনায় বেশি যেমন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে 


"3331S: 5 255: 5:56 Gal SJE 


করলেন, হে আল্লাহর রাসূল! দুনিয়াতে কোন ব্যক্তি আমার থেকে 

ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত? রাসূল বললেন, তোমার মা। 

আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? বললেন, তোমার মা, 

আবারও বললেন, তারপর কে? বললেন, তোমার মা। আবারও 

বললেন, তারপর কে? বললেন, তোমার পিতা” 8 

মাতা-পিতার নাফরমানি করা কবিরা গুনাহ: 

Ents hb BLEYNIE A aE hl Fo gil Le BUS SE 

43531 oH SUES 37 SEG SES GS U2 56; IG 
"3 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে কবিরা 


বুখারি: ৫৯৭১; মুসলিম: ২৫৪৮ 
24 


হেলান দেওয়া অবস্থায় ছিলেন, এ কথা বলে, উঠে বসেন এবং 
বলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা” ৷"? 
অপর বর্ণনায় এসেছে, 
BIE GE Fe HAS 56 Lo dS 
PAG EEG ow P55 0h 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের আলোচনায় 
বলেন, অথবা কবীরা গুনাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে, তখন 
তিনি বলেন, “আল্লাহর সাথে শরীক করা, কোনও মানুষকে হত্যা 
করা, মাতা-পিতার অবাধ্য হওয়া” 0 
সন্তানের প্রতি মাতা-পিতার দো'আ: 
একটি কথা মনে রাখতে হবে, মাতা-পিতার দো‘আ কখনোই ফেরত 
বা বৃথা যায় না। আল্লাহ্‌ তা‘আলা তা অবশ্যই কবুল করেন। প্রমান- 
BUA GEG ANLEIES 3G Y BRIG ops fl 
তিন ব্যক্তির দো‘আ ফেরত পাঠানো হয় না। পিতা-মাতার দো'আ, 
মজলুম ব্যক্তির দো'আ এবং মুসাফির ব্যক্তির দো'আ । 


” বুখারি: ২৬৫৪ 
বুখারি: ৫৯৭৬ 


25 


সন্তানের প্রতি মাতা-পিতার বদ-দো'আ: 
যেমনিভাবে সন্তানের জন্য মাতা-পিতার দো'আ কাজে লাগে 
অনুরূপভাবে মাতা-পিতার বদ-দো'আও সন্তানের বিপক্ষে কাজে 
লাগে । সুতরাং অবশ্যই আমাদের মাতা-পিতার বদ-দো‘আ হতেও 
বেঁচে থাকতে হবে। তাদের সাথে এমন কোনও আচরণ করব না 
যার দ্বারা তারা কষ্ট পেয়ে আমার জন্য বদ-দো‘আ করে। 
85505 DEN SIGE GES BEng aE 5h Fo tg I 
L245 BE SABES BUA GS55 esd) 
কবুল হওয়ার মধ্যে কোনও সন্দেহ নাই৷ মজলুম ব্যক্তির দো'আ, 
মুসাফিরের দু'আ এবং সন্তানের উপর তার মাতা-পিতার বদ- 
দো'আ” ৷“! 
অনেকেই মনে করে মাতা-পিতা মারা যাওয়ার পর তাদের আর 
খেদমত করার সুযোগ থাকে না । কিন্তু না, মাতা-পিতা মারা যাওয়ার 
পরও তাদের খেদমত করার সুযোগ থাকে। একজন ব্যক্তি ইচ্ছা 


*! আহমদ: ৮৫৮০; আবু দাউদ: ১৫৩৬ আলবানী রহ, হাদিসটিকে হাসান 


বলেছেন। 
26 


করলে তার মাতা-পিতার মৃত্যুর পরও তাদের খেদমত করতে পারে। 
তাদের জন্য দো'আ করা, তাদের অসমাপ্ত কর্মগুলো সমাপ্ত করা 
এবং তাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে ভালো ব্যবহার ও 
তাদের সম্মান করা। এ গুলোই হল, মাতার-পিতার মৃত্যুর পর 
তাদের খেদমত ৷ প্রমাণ- 
SG 5)" 0 LG 56 i fo 2 SAE 4h 25 53 Sf SE 
LE dhs aE Bic bs I be NUE BE EEG j। 
LEAT ES gc es 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন মানুষ মারা যায়, তখন তিনটি 
আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায় । সদকায়ে জারিয়া, উপকারী 
ইলম এবং নেক সন্তান যারা তার জন্য দো'আ করে” ।** 
এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে 
বলল, 
EINES ISS AS IENUGH IS HGF BE RMI CG" 
J Sees Cees EL UDELL CY NG CY 


* মুসলিম: ১৬৩১; আবু দাউদ: ২৮৮০ 
27 


“হে আল্লাহর রাসূল! মাতা-পিতার মৃত্যুর পর তাদের আর কোনও 
খেদমত করার সুযোগ থাকে কিনা? বললেন, হ্যাঁ, চারটি আমল 
মৃত্যুর পরও করা যায় । তাদের জন্য দো‘আ করা, ক্ষমা প্রার্থনা করা, 
তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং এমন আত্মীয়তার 
সম্পর্ক জোড়া দেওয়া, যাদের সাথে মাতা-পিতার আত্মীয়তা ব্যতীত 
আর কোনো আত্মীয়তা নেই” 
মাতা-পিতাকে গালি দেওয়া কবীরা গুনাহ: 

নিঃসন্দেহে বলা যায়, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা তাদের গালি 
দেওয়া অবশ্যই একটি ঘৃণিত ও নিন্দনীয় কর্ম। এটি কোনও সুস্থ 
মানুষের কর্ম হতে পারে না রাসুলের যুগে এ ধরনের গর্হিত কর্মের 
কথা চিন্তাই করা যেত না৷ হাদিসে এ ধরনের কর্মকে কবীরা গুনাহ 
বলে আখ্যায়িত করা হয়েছে। হাদিসে এসেছে- রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন- 

EINE BY MNES LS 3 CY FAS SASS (62) 


El 
Gf 2 307 35 


2 LG 436 St AIG 
কবিরা গুনাহ হল, পিতা-মাতাকে গালি দেওয়া ৷ জিজ্ঞেস করা হল, 
কীভাবে পিতা-মাতাকে গালি দেওয়া হয়? তিনি বললেন, কোনও 


ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দিল, তারপর সে তার পিতাকে 


* আবু দাউদ: ৫১৪২; আলবানী হাদিসটিকে দূর্বল বলেছেন। 
28 


গালি দিল । কেউ অপরের মা-কে গালি দিল, আবার সে তার মাকে 
গালি দিল” ।** 
আত্মীয়-স্বজনকে সদকা করা সর্বশ্রেষ্ঠ সদকা: 
শকত্ৰুভাবাপন্ন কোনও আত্মীয়-স্বজনকে সদকা করা সর্বশ্রেষ্ঠ সদকা। 
উম্মে কুলসুম বিনতে উক্কবাহ, হাকীম ইবন হিযাম ও আবু আইয়ূব 
থেকে বর্ণিত, তাঁরা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 

E827 SS FELD BLS 3h 
“সর্বশ্রেষ্ঠ সদকা হচ্ছে আত্মীয়-স্বজনের মধ্যে যে আপনার শত্রু তার 
উপর সদকা করা” 
আত্মীয়তা রক্ষা করা সর্বশ্রেষ্ঠ আমল: 
সৰ্বশ্ৰেষ্ঠ আমল । 


24 মুসলিম: ৯০; আহমদ: ৬৫২৯ 
* ইবনু খুযাইমাহ্‌, হাদীস: ২৩৮৬ বায়হাক্কী, হাদীস: ১৩০০২ দা'রামী, হাদীস: 
১৬৭৯ ত্বাবারানী/কাবীর, হাদীস; ৩১২৬, ৩৯২৩, ৪০৫১ আওসাত্ব, হাদীস: 


৩২৭৯ আহমদ, হাদীস: ১৫৩৫৫, ২৩৫৭৭ 
29 


উক্কবাহ ইবন আমির ও ‘আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, 
তাঁরা বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ আমল 
সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: 
(SE SE Pil DA 4 BE DES Ss bon 

“যে তোমার সঙ্গে সে সম্পর্ক ছিন্ন করেছে, তার সাথে আত্মীয়তার 
সম্পর্ক বজায় রাখো। আর যে তোমাকে বঞ্চিত করে, তাকে তুমি 
দাও এবং যালিমের পাশ কেটে যাও তথা তাকে ক্ষমা কর” 8 
আত্মীয়-স্বজনকে চেনা-জানা: 

আত্মীয়-স্বজনকে চেনা-জানা একজন মুমিনের অবশ্যই কর্তব্য। তা 
হবে। নতুবা নয়। 

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত, তিনি বলেন: 
HRS a 

£2 ols ig: ANG HEA 


2 
9 


Ee gs ‘J EES 2 8 


2 আহমদ, হাদীস: ১৭৩৭২, ১৭৪৮৮; ’হাকিম, হাদীস: ৭২৮৫ বায়হাক্কী, 
হাদীস: ২০৮৮০ ত্বাবারানী/কাবীর, হাদীস: ৭৩৯, ৭৪০ আওসাত্ব, হাদীস: 
৫৫৬৭ 

30 


“তোমরা নিজ বংশ সম্পর্কে ততটুকুই জানবে, যাতে তোমরা 
আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারো কারণ, আত্মীয়তার বন্ধন রক্ষা 
করলে আত্মীয়-স্বজনদের ভালোবাসা পাওয়া যায় এবং ধন-সম্পদ 
বেড়ে যায় আর পরবর্তী স্মৃতি বাকী রেখে দেয়” ।*” 
আত্মীয়-স্বজনদেরকে সদকা করলে দু'টি সাওয়াব পাওয়া যায়; একটি 
সদকার সাওয়াব এবং অপরটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার ৷ 
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সদকা 
করার উপদেশ দিলে নিজ স্বামীদেরকেও সদকা করা যাবে কিনা 
সে ব্যাপারে দু’ জন মহিলা সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুর 
মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে 
তিনি বলেন: 

«BD I sl rb 
[স্বামীদেরকে দিলেও চলবে] “বরং তাতে দু’টি সাওয়াব রয়েছে: 
একটি আত্মীয়তার বন্ধন রক্ষা করার সাওয়াব এবং আরেকটি 
সদকার সাওয়াব” ।*8 


* তিরমিযী, হাদীস: ১৯৭৯ 


* বুখারী, হাদীস: ১৪৬৬ মুসলিম, হাদীস: ১০০০ 
31 


একদা মাইমূনা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে না জানিয়ে একটি বাঁদীকে স্বাধীন করে দিলেন। 
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সম্পর্কে 
জানালে তিনি বলেন: 
«343 ELSE SE Gs SG SbCl 
“জেনে রাখো, তুমি যদি বান্দিটিকে তোমার মামাদেরকে দিয়ে 
দিতে, তা হলে তুমি আরও বেশি সাওয়াব পেতে” ।.** 
আত্মীয়তার বন্ধন রক্ষার বিশেষ গুরুত্বের কারণেই রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবিদেরকে মিসরে অবস্থানরত তাঁরই 
আত্মীয়-স্বজনের প্রতি ভালো ব্যবহারের ওসিয়ত করেন। 
আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
ULES 55 SENS LS B51 BG Fee SS py 
«G25 23:00 5255 25 55 Al Ty Gl 
“তোমরা অচিরেই মিশর বিজয় করবে। যেখানে কিরাতের [দিরহাম 
ও দীনারের অংশ বিশেষ] প্রচলন রয়েছে। যখন তোমরা তা বিজয় 
করবে তখন সে এলাকার অধিবাসীদের প্রতি দয়া করবে৷ কারণ, 


* বুখারী, ২৫৯২, ২৫৯৪ মুসলিম, হাদীস: ৯৯৯ আবু দাউদ, হাদীস: ১৬৯০ 
32 


তাদের সাথে নিরাপত্তা চুক্তি ও আমার আত্মীয়তার সম্পর্ক 
রয়েছে”।”% [ইসমাঈল এর মা হাজেরা ‘আলাইহাস সালাম 
সেখানকার] অথবা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: কারণ, তাদের সাথে নিরাপত্তা চুক্তি ও আমার শ্বশুর পক্ষীয় 
আত্মীয়তার সম্পর্ক রয়েছে [রাসূলের স্ত্রী মারিয়া রাদিয়াল্লাহু আন্হা 
সেখানকার]। 

অন্তত পক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে হলেও আত্মীয়তার বন্ধন 
রক্ষা করতে হবে। 

আব্দুল্লাহ ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু আন্হুমা থেকে বর্ণিত, তিনি 
বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

VSL 55 dif 51 

“অন্ততপক্ষে সালাম বিনিময়ের মাধ্যমে হলেও তোমরা তোমাদের 
আত্মীয়তার বন্ধন সিক্ত করো” ৷ 
নিকট আত্মীয়দের জন্য খরচা করা: 


% মুসলিম, হাদীস: ২৫৪৩ 
” বায্যার, হাদীস: ১৮৭৭, ইবনু হিব্বান: ৭৫/১, আল-আহাদিস আস-সহীহা: 
১৭৭৭ 

33 


EE ak 35 BE CIS LaLa Is ad ih GS GS) 
GENIN LAS US Lb alt Sp Ion 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রা. কে বলেন, “হে 
আয়েশা! তুমি একটি খেজুর হলেও আল্লাহর রাস্তায় দান কর। 
কারণ, এটি একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণে সহায়ক হবে 
এবং তা তোমার গুনাহগুলো এমনভাবে নিস্তেজ করে দেবে যেমনি 
ভাবে পানি আগুনকে নিস্তেজ করে দেয়” ।** 
অমুসলিম আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা: 
আত্মীয় স্বজন যদি অমুসলিম হয়, তাতেও তাদের সাথে সু-সম্পর্ক 
রাখবে ৷ তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। 
প্রমাণ- 
BL SEs far Sad gn a 4S 
‘Vbe 5 6 4 LS ht ds I 
বলেন, “আমার নিকট আমার মা আসল, তিনি মুশরিক ও ইসলাম 
বিমুখ । আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে 


% কিতাবুল বির ওয়াস সিলা: হাদিস নং ২৭৭ 
34 


আল্লাহর রাসূল! আমার নিকট আমার মা এসেছে, তবে তিনি 
মুশরিক ও ইসলাম বিমুখ, আমি কি তার সাথে ভালো ব্যবহার 
করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হ্যাঁ” 
তুমি তার সাথে ভালো ব্যবহার কর” 
ইয়াতীমদের লালন-পালন: 
কারো আত্মীয়-স্বজন যদি এতিম হয়, তাদের লালন-পালন করাতে 
আরও অধিক সাওয়াবের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
Sl Jd BS EE ESL Sal LESH BE SUM 
Ed 5385 56 ol BSL 0 ID sll BG BE SS 
EEE 
“বিধবা নারী ও গরীব মিসকিনকে সাহায্যকারী আল্লাহর রাস্তায় 
জিহাদে অংশগ্রহণকারী এ মুজাহিদের মত যিনি রাতে আল্লাহর 
ইবাদত করে এবং দিনে রোজা রাখে নিজেদের কোনো ইয়াতীম 
অথবা অন্য কারও কোনো ইয়াতীমের দায়িত্ব গুহণকারী যখন সে 
আল্লাহকে ভয় করবে, তার জন্য [রয়েছে জান্নাত] আমি এবং সে 
ব্যক্তি জান্নাতে এ দুটি আঙ্গুলের মত কাছাকাছি থাকব” ।* 


৯ আল মুজামুল কবীর: ৭৯ 
* বুখারি: ৫৩৫৩; তিরমিযি: ১৯১৮ 
35 


So 25 56 hl Le hl ds IO JE 2A 3 be 


FS sd SF Seah Bo HG ALO fi 4d iad Ed het 
FB PI - HS 4 a 3 esl BS Teste 5. adi 
(- ants 2 


আলাইহি ওয়াসাল্লাম বলেন, “মুসলিমদের সর্ব উত্তম ঘর হল, যে 
ঘরে একজন ইয়াতিমকে লালন পালন করা হয় এবং তার সাথে 
ভালে ব্যবহার করা হয়। আর মুসলিমদের সব চেয়ে নিকৃষ্ট ঘর হল, 
যে ঘরে একজন ইয়াতিমের প্রতি দুর্ব্যবহার করা হয়। তারপর 
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় দুটি আঙ্গুলের 
দিক ইশারা করে বলেন, আমি এবং ইয়াতিম লালন-পালনকারী 
ব্যক্তি জান্নাতে এ দুটি আঙ্গুলের মত কাছাকাছি থাকব” ৷. 


এখন আমাদের জানার বিষয় হল, কি কি কারণে মানুষ তার পরম 
আত্মীয়তার বন্ধনটুকু ছিন্ন করে দেয় যা থেকে নিজে দূরে থাকলে 
বা অন্যকে দূরে রাখলে আত্মীয়তার বন্ধনটুকু অটুট থাকবে। যা 
নিম্নরূপ: 


* তিরমিযি: ১৯১৮; ইমাম তাবরানীর মাকারিমুল আখলাক: হাদিস নং ১০৩ 
36 


১. মূর্খতা: 

কেউ কেউ হয়তো বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ইহ-কালীন ও 
পর-কালীন ভয়ানক পরিণতির কথা না জানার দরুনই আত্মীয়তার 
বন্ধন ছিন্ন করার প্রতি উদ্বুদ্ধ হতে পারেন। তেমনিভাবে কেউ কেউ 
আবার আত্মীয়তার বন্ধন রক্ষা করার ইহ-কালীন ও পর-কালীন লাভ 
না জানার কারণেও আত্মীয়তার বন্ধন রক্ষা করার প্রতি উদ্বুদ্ধ নাও 
হতে পারেন। তাই উক্ত সম্পর্ক অটুট রাখার জন্য উভয় প্রকারের 
জ্ঞানই প্রয়োজন 
২. তাকওয়া বা আল্লাহ সচেতনতা দুর্বল: 

কেউ কেউ হয়ত বা উপরোক্ত জ্ঞান রাখেন। তবে তার মধ্যে 
আল্লাহ ভীরুতা খুবই দুর্বল যার দরুন সে আত্মীয়তার বন্ধন ছিন্ন 
করতে ভয় পায় না অথবা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে উৎসাহী 
হয় না। এমনকি সে আত্মীয়তার বন্ধন ছিন্ন করার পরিণতি সম্পর্কে 
একটুও ভেবে দেখে না। 
৩. অহঙ্কারঃ 

কোনও কোনো আত্মীয়-স্বজন তো এমনও রয়েছে যে, যখন সে 
দুনিয়ার কোনও গুরুত্বপূর্ণ পদ-মর্যাদা লাভ করে অথবা বিশেষ 


37 


কোনও সামাজিক প্রতিপত্তি অর্জন করে কিংবা বড় মাপের একজন 
ধনী হয়ে যায়, তখন সে নিজ আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করা 
ও তাদের সাথে পরিচয় দেয়াকে মানহানি মনে করে। বরং সে মনে 
করে, আত্মীয়-স্বজনরা তার সাথেই সাক্ষাৎ করুক এটাই তার 
অধিকার । 

8. অলসতা করে দীর্ঘদিন সাক্ষাত না করাঃ 

কখনো কখনো যে কোনও কারণে কারোর কোনও আত্মীয়- 
স্বজনের সাথে তার দীর্ঘ দিন যাবত দেখা-সাক্ষাৎ না হলে পরবর্তীতে 
তাদের সাথে সাক্ষাৎ করতে সত্যিই তার লজ্জা লাগে এমনকি দেখা 
করবো করবো বলে আর তাদের সাথে দেখা করা হয় না। এমনি 
ভাবেই তা এক সময় আত্মীয়তার বন্ধন ছিন্ন করায় রূপান্তরিত হয়। 
৫, কঠিন তিরস্কার: 

কেউ কেউ তার কোনও আত্মীয়-স্বজন দীর্ঘ সাক্ষাত হীনতার পর 
তার সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে খুব কঠিন ভাবে তিরস্কার 
করে। আর তখন তার আত্মীয় তার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে 
ভয় ও লজ্জা পায় । ফলে তার একে অপরের সাথে দেখা দেয় না। 
তখন এমনিভাবেই ধীরে ধীরে তাদের মধ্যকার সম্পর্কটুকু ছিন্ন হয়ে 
যায়। 


38 


৬. আপ্যায়নে বেশি বাড়াবাড়ি: 

কোনও কোনো গরিব ব্যক্তি আবার তার কোনও আত্মীয়-স্বজন 
তার সাথে সাক্ষাৎ করতে আসলে তার জন্য প্রয়োজনাতিরিক্ত অধিক 
আপ্যায়নের ব্যবস্থা করে এবং এ জন্য অনেক টাকাও খরচ করে। 
তখন তার কোনও বুদ্ধিমান আত্মীয়-স্বজন তার সাথে আর সাক্ষাৎ 
করতে চায় না। যেন সে আপ্যায়নের ঝামেলায় পড়ে আরও গরিব ও 
আরও খণগ্রস্ত না হয়ে যায় । 
৭. মেহমানের প্রতি গুরুত্বহীনতাঃ 

আবার কেউ কেউ এমনও রয়েছে যে, তার কোনও আত্মীয়-স্বজন 
তার সাথে সাক্ষাৎ করতে আসলে তাকে তেমন একটা গুরুত্ব দেয় 
না। তার কথা-বার্তা গুরুত্ব দিয়ে শোনে না। তার আগমনে তেমন 
একটা খুশি প্রকাশ করে না৷ বরং তাকে মলিন চেহারায় অভ্যর্থনা 
জানায় । এমতাবস্থায় তার আত্মীয়-স্বজনরা তার সাথে দ্বিতীয়বার 
দেখা করার উৎসাহ হারিয়ে ফেলে ৷ কিন্তু এ ধরনের আচরণ কোনও 
ভাবেই কাম্য নয়। একজন ঈমানদারের জন্য উচিত হল, একজন 
বৰ্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

LS SSD FA pal Ay bob SE 5) 


39 


“যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস করে, সে যেন 
মেহমানের মেহমানদারি করে।>৫” 

৮. অত্যধিক কার্পণ্য: 

কেউ কেউ আবার অনেক ধন-সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার 
আত্মীয়-স্বজন থেকে দূরে থাকার চেষ্টা করে৷ তার ধারণা, সে তাদের 
নিকটবতী হলে তারা তার কাছ থেকে খণ চাইবে তার থেকে যে 
কোনও আর্থিক সহযোগিতা কামনা করবে। মূলত: সে সম্পদের 
কোনও মূল্যই নেই যে সম্পদ দিয়ে কারোর কোনও আত্মীয়-স্বজন 
তার কাছ থেকে এতটুকুও উপকৃত হতে পারলো না। 

৯. মিরাস বণ্টনে অতি বিলম্ব: 

কখনো কখনো অলসতা কিংবা কোনও কর্তা ব্যক্তির হঠকারিতার 
দরুন ওয়ারিশ আত্মীয়-স্বজনদের মাঝে মিরাস বণ্টন করা হয় না। 
তখন মিরাস বনণ্টনে উৎসাহী ও অনুৎসাহীদের মাঝে এক ধরনের 
শত্ৰুতা সৃষ্টি হয়। আর এরই পরিণতিতে তাদের মধ্যকার 
আত্মীয়তার বন্ধনটুকুও ছিন্ন হয়ে যায়। 

১০. যৌথ ব্যবসা-বাণিজ্য: 


* বুখারী, ৬০১৮; মুসলিম: ৪৭ । 
40 


কখনো কখনো আবার কেউ কেউ নিজ আত্মীয়-স্বজন ও বোন- 
ভাইদেরকে নিয়ে যৌথ ব্যবসা-বাণিজ্য করে থাকে ; অথচ তারা 
পরস্পরের মধ্যে এ সংক্রান্ত কোনও সুস্পষ্ট নিয়ম-নীতি ঠিক 
করেনি। বরং তারা পরস্পরের প্রতি ভালো ধারণার ভিত্তিতেই তা 
চালিয়ে যায়। কিন্তু যখন লাভ বেশি হতে শুরু করে এবং কাজের 
পরিধিও বেড়ে যায় তখন তাদের পরস্পরের মাঝে এক ধরনের কু- 
ধারণা জন্ম নেয়। আর তখনই তারা একে অপরের প্রতি যুলুম 
করতে উদ্যত হয়। বিশেষ করে যখন তাদের মাঝে আল্লাহ ভীতি ও 
একে অপরকে অগ্রাধিকার দেয়ার নীতি লোপ পায় অথবা কেউ 
কোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতে একতরফা সিদ্ধান্ত নেয় কিংবা এক 
জন অন্যের চাইতে কাজে বেশি উৎসাহী হয়। আর এভাবেই তখন 
তাদের মধ্যকার আত্মীয়তার বন্ধনটুকু ছিন্ন হতে শুরু করে। আল্লাহ 
তা‘আলা বলেন: 
oss iss Sl Nl oxs Fes HA ET 55 5S SG 
[5:01 OE Is si 


41 


“নিশ্চয়ই শরীকদের অনেকেই একে অন্যের উপর অবিচার করে 
থাকে৷ তবে সৎকর্ম-শীল মু'মিনরা নয় । যারা সংখ্যায় খুবই কম” ।” 
১১. দুনিয়া নিয়ে অতি ব্যস্ততা: 
স্বজনদের সাথে সাক্ষাৎ করার সুযোগই পায় না। এমনিভাবেই তা 
এক দিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করায় রূপান্তরিত হয়। 

১২. আত্মীয়দের মাঝে তালাক: 

কখনো কখনো আবার কেউ কেউ নিজ আত্মীয়-স্বজনকে বিবাহ 
করার পর তাকে যে কোনও কারণে তালাক দিয়ে দেয়। তখন 
তাদের সন্তান কিংবা তাদের মধ্যকার কোনও লেন-দেন নিয়ে তাদের 
মাঝে সমস্যার সৃষ্টি হয়। যার পরিণতিতে একদা তাদের মধ্যকার 
আত্মীয়তার বন্ধনটুকুও ছিন্ন হয়ে যায়। 

১৩. অলসতা ও দূরত্ব: 

কেউ কেউ চাকুরীর কারণে আত্মীয়-স্বজন থেকে বহু দূরে অবস্থান 
করে থাকে অলসতা ও দুরত্বের কারণে ইচ্ছা থাকলেও আত্মীয়- 
স্বজনের সাথে আর সাক্ষাৎ করা হয় না। এমনিভাবেই তা এক দিন 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করায় রুপান্তরিত হয়। 


* সূরা সদ, আয়াত: ২৪ 
42 


১৪. আত্মীয়-স্বজনদের পাশাপাশি অবস্থান: 
আত্মীয়-স্বজনদের পাশাপাশি অবস্থানও কখনো কখনো আত্মীয়তার 
বন্ধন ছিন্ন করার কারণ হতে পারে। কারণ, একে অপরের পাশে 
স্থায়ীভাবে অবস্থান করলে যে কোনও সময় তাদের মাঝে দ্বন্দ্ব 
লাগতেই পারে। এ জন্যই উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন: 
IE I 55 Sf SUG S512 
পরস্পর সাক্ষাৎ করে এবং একে অপর থেকে দুরে অবস্থান 
করে” ৷ 
কারণ, আত্মীয়-স্বজনরা দীর্ঘ দিন যাবত একে অপরের পাশাপাশি 
কোনও না কোনও সময় দ্বন্দ্ব-বিগ্রহ স্বভাবতই ঘটে থাকবে। আর 
এতে করে তাদের পরস্পরের মাঝে বৈরিতা ও আত্মীয়তার বন্ধন 
ছিন্ন করার মতো ঘৃণ্য ব্যাপারটিও ঘটতে পারে। 
আবার কখনো কখনো আত্মীয়-স্বজনরা একে অপরের অতি নিকটে 
অবস্থান করার দরুন পরস্পরের ছেলে-মেয়েদের মধ্যকার দ্বন্দ্ব 
নিজেদের মধ্যকার দ্বন্দ্বে রূপান্তরিত হয়। কারণ, স্বভাবতই প্রত্যেক 


* ডয়ুনুল-আখবার : ৩/৮৮ ইহ্য়াউ উলুমিদ্দীন : ২/২১৬ 
43 


ব্যক্তি নিজ নিজ সন্তানকে অপরের সামনে নির্দোষই প্রমাণ করতে 
চায়। আর এতে করে তাদের পরস্পরের মাঝে বৈরিতা ও 
আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো ঘৃণ্য ব্যাপারটিও ঘটতে পারে। 
আক্সাম ইবন স্বাইফী বলেন: 

SIG IS UG ECS 
“তোমরা ঘর বাড়ি বানানো ক্ষেত্রে দূরত্ব বঝায় রাখ, আর 
ভালোবাসার ক্ষেত্রে কাছাকাছি থাক” ।** 
১৫. আত্মীয়-স্বজনদের সাথে ধৈর্যের পরিচয় না দেওয়া: 
কোনও কোনো আত্মীয়-স্বজন তো এমনও রয়েছে যে, অন্য 
আত্মীয়ের সামান্যটুকু দোষ-ক্রটিও তার এতটুকু সহ্য হয় না। কেউ 
তার প্রতি সামান্যটুকু দোষ করলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করার 
জন্য সে উদ্যত হয়। 
১৬. যে কোনও বিশেষ অনুষ্ঠানে কোনও আত্মীয়-স্বজনকে দাওয়াত 
দিতে ভুলে যাওয়া: 
কেউ বিয়ে-শাদি কিংবা আক্কীকা ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন 
করলে সে সাধারণত তার নিজ আত্মীয়-স্বজন এবং নিকটতম বন্ধু- 
বান্ধবদেরকে মৌখিক, কার্ড দিয়ে অথবা টেলিফোনের মাধ্যমে উক্ত 


* উয়ুনুল-আখবার ৩/৮৮ । 


অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দাওয়াত করে থাকে। এ দিকে 
অনুষ্ঠানের প্রচুর আয়োজনাদির ঝামেলার দরুন হয়তো বা সে তার 
আত্মীয়-স্বজনদের কাউকে দাওয়াত দিতে ভুলে গেলো । আর তখনই 
তার উক্ত আত্মীয় মানসিক দুর্বলতা ও অত্যধিক কু-ধারণা প্রবণ 
হওয়ার দরুন তার সম্পর্কে বাস্তবতা বহির্ভূত নিরেট খারাপ মন্তব্য 
করে বসে তখন সে মনে মনে বলে, আমার আত্মীয়টি আমাকে হীন 
মনে করেই ইচ্ছাকৃতভাবে দাওয়াত দিতে ভুলে গেলো । আর তখন 
এমনিভাবেই তা এক দিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করায় রূপান্তরিত 
হয়। 

১৭. হিংসা: 

আল্লাহ তা'আলা মানব সমাজের কোনও কোনো ব্যক্তিকে 
অন্যান্যদের তুলনায় অত্যধিক জ্ঞান, দুনিয়ার পদ মর্যাদা, ধন-সম্পদ 
ও মানুষের ভালোবাসা দিয়ে থাকেন। তখন তিনি নিজ আত্মীয়- 
স্বজনদের খবরাখবর নেন এবং তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করে 
থাকেন। আর তখনই তাঁর কোনও হিংসুক আত্মীয়ের তা সহ্য নাও 
হতে পারে। তখন সে উক্ত ব্যক্তির নিষ্ঠার ব্যাপারে কথা তোলে এবং 
তাঁর সাথে হিংসাবশত শত্রুতা করতে থাকে। আর তখন 


45 


এমনিভাবেই তা এক দিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করায় রূপান্তরিত 
হ্‌য়। 

১৮. অতিরিক্ত ঠাট্টা-মশকারাঃ 
করে। এমতাবস্থায় তার মুখ থেকে কখনো কখনো এমন শব্দ বা 
বাক্য বের হওয়া অস্বাভাবিক নয় যা অন্যের অনুভূতিকে দারুণভাবে 
আঘাত করে। তখন বক্তার প্রতি তার অন্তরে এক ধরনের ঘৃণা ও 
শত্ৰুতা জন্ম নেয়। আর এ ধরনের ব্যাপার আত্মীয়-স্বজনদের মাঝেই 
বেশি ঘটতে পারে। কারণ, তারাই তো বেশির ভাগ পরস্পর 
একত্ৰিত হয়। 

আল্লামা ইবনু আব্দিল বার [রাহিমাহুল্লাহ] বলেন: কিছু কিছু বিজ্ঞ 
আলিম হাসি-ঠাষ্টা করাকে অপছন্দ করতেন । কারণ, এর পরিণতি 
ভালো নয়। এর মাধ্যমে মানুষের ইজ্জত ও ভ্রাতৃত্ব বিনষ্ট হয়। 
মানুষে মানুষে শত্রুতা বৃদ্ধি পায়“ 

১৯. চুগলি করা অথবা তা শুনা: 

কিছু মানুষের এমন কুরুচিপূর্ণ স্বভাব রয়েছে যে, এক জনের কথা 
অন্য জনের কাছে না লাগালে তার পেটের ভাতই হজম হয় না। 


“ ব্ৰাহঙ্গাতুল-মাজালিস ৩/৫৬৯ । 
46 


তার কাজই হচ্ছে একের কথা অন্যের কাছে লাগিয়ে মানুষের 
মধ্যকার সুসম্পর্ক বিনষ্ট করা । এভাবে কখনো কখনো আত্মীয়তার 
বন্ধনও বিনষ্ট হয়। চুগলির চাইতে চুগলি শুনার অপরাধ কম নয়। 
কারণ, কেউ সর্বদা অন্যের কাছ থেকে চুগলি শুনলে ও বিশ্বাস 
করলে তার জীবনে একদা এমন এক সময় আসবে যখন সে তার 
জন্য কোনও খাঁটি বন্ধুই খুঁজে পাবে না। 

২০. স্ত্রীর অসৎ চরিত্র: 

কারো কারোর স্ত্রী তো এমন রয়েছে যে, সে তার স্বামীর কোনও 
আত্মীয়-স্বজনকে দেখতে পারে না। সে চায় না যে, কেউ তার স্বামীর 
অনুগ্রহভাজন হোক। সুতরাং সে তার স্বামীকে তার আত্মীয়- 
স্বজনদের প্রতি বিষিয়ে তোলে তাদের সাথে তাকে সাক্ষাৎ করতে 
দেয় না। তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে সে তাকে 
নিরুৎসাহিত করে। সে তার বাসায় স্বামীর আত্মীয়-স্বজনদের কাউকে 
আপ্যায়ন করতে দেয় না। হঠাৎ তার স্বামীর আত্মীয়-স্বজনদের কেউ 
তার বাসায় এসে পড়লে সে তার প্রতি কোনও ধরনের উৎসাহই 
প্রকাশ করে না। এমনিভাবেই তা এক দিন আত্মীয়তার বন্ধন ছিন্ন 
করায় রূপান্তরিত হয়। 


47 


আর কিছু স্বামী তো এমনও রয়েছে যে, সে তার স্ত্রীর একান্ত 
গোলাম । তার স্ত্রী চাইলেই সে তার আত্মীয়-স্বজনদের সাথে 
আত্মীয়তার বন্ধনটুকু রক্ষা করবে। নতুবা নয়। এমনকি সে তার 
স্ত্রীর একান্ত আনুগত্যের কারণে নিজ মাতা-পিতারও অবাধ্য হয়ে 
যায়। 

যখন আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়াবহতা ও তার 
কারণসমূহ জানতে পারলাম তখন একজন বুদ্ধিমান মু’মিন হিসেবে 
আমাদের একান্ত কর্তব্য হবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না হওয়ার 
ব্যাপারে খুব সতর্ক থাকা এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এমন 
কারণসমূহ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা । 

এরই পাশাপাশি আমাদেরকে আরও জানতে হবে আত্মীয়তার 
বন্ধন রক্ষা করার গুরুত্ব এবং তা রক্ষা করার নিয়মকানুন ও 
মাধ্যমসমূহ ৷ 
আত্মীয়তার বন্ধন রক্ষা করা উপায়: 

আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলতে নিজ বংশ ও শ্বশুর বং 
আত্মীয়দের প্রতি দয়া করা, তাদের সাথে নম ব্যবহার করা এবং 
তাদের দুঃখ-কষ্ট লাঘবে যথাসাধ্য যথেষ্ট যত্ববান হওয়াকে বুঝায় । 


48 


যদিও তারা আপনার থেকে বহু দূরে অবস্থান করুক না কেন কিংবা 
আপনার সাথে দুর্ব্যবহার করুক না কেন। 

আত্মীয়তার বন্ধন রক্ষা করার অনেকগুলো পথ ও মাধ্যম রয়েছে যার 
কিয়দংশ নিম্নে উল্লিখিত হল: 

তাদের সাথে বার বার সাক্ষাৎ করা, তাদের খবরাখবর নেওয়া, 
তাদের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা, তাদেরকে মাঝে মধ্যে 
কোনও কিছু উপঢৌকন দেয়া, তাদেরকে যথোপযুক্ত সম্মান করা, 
তাদের গরীবদেরকে সদকা-খায়রাত এবং ধনীদের সাথে নম ব্যবহার 
করা, বড়দেরকে সম্মান করা এবং ছোট ও দুর্বলদের প্রতি দয়া 
করা, আপ্যায়ন করা, তাদের সম্মানের সাথে গ্রহণ করা, তাদের 
মধ্যে যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক 
পুনঃপ্রতিষ্ঠা করা। 

তাদের বিবাহ-শাদিতে অংশ গ্রহণ করা, দুঃখ-দুর্দশায় পাশে থাকা, 
তাদের জন্য দোআ করা, তাদের সাথে প্রশস্ত অন্তরের পরিচয় দেয়া, 
পারস্পরিক দ্বন্দ্ব-বিগ্রহ নিরসনের চেষ্টা করা তথা পারস্পরিক 
দাওয়াত গ্রহণ করা ইত্যাদি 


49 


সব চাইতে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষা পাবে নিজ আত্মীয়-স্বজনকে 
হিদায়েতের দিকে ডাকা এবং তাদেরকে সৎ কাজের আদেশ ও 
অসৎ কাজ থেকে নিষেধ করার মাধ্যমে । 

উক্ত আত্মীয়তার বন্ধন রক্ষা করার উপায়গুলো সর্বদা ওদের সাথেই 
ধারণা করা হয় অথবা ইসলাম বিরোধী চাল-চলন তাদের ব্যাপারে 
সুস্পষ্ট নয়। 

তবে আত্মীয়-স্বজনদের মধ্যে যারা কাফির, মুশরিক অথবা ইসলাম 
বিরোধী চাল-চলনে অভ্যস্ত তাদেরকে পরকালে আল্লাহ তা'আলার 
কঠিন আযাবের ভয় দেখিয়ে সঠিক পথে উঠানোর সর্বাত্মক চেষ্টা 
করতে হবে। পক্ষান্তরে তা যদি কোনোভাবেই সম্ভবপর না হয় তথা 
তারা ধর্মীয় উপদেশের প্রতি একেবারেই মনোযোগী না হয় এবং 
আপনিও তাদের সাথে চলতে গেলে নিজের ঈমান-আমল হারানোর 
ভয় থাকে তা হলে তাদের সাথে আর চলা যাবে না । বরং তাদেরকে 
কোনও ধরনের কষ্ট না দিয়ে সুন্দরভাবেই পরিত্যাগ করবে এবং 
তাদের জন্য সর্বদা হিদায়াতের দো'আ করবে। তবে যখনই 
তাদেরকে ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার কোনও সুবর্ণ সুযোগ মিলে 


50 


যায়; তবে তা একান্ত সুযোগ বলে মনে করে কাজে লাগানোর 
আপ্রাণ চেষ্টা করতে হবে। 

তবে আত্মীয়-স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 
একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে, তাদের সাথে কখনো 
কোনভাবেই দুর্ব্যবহার করা যাবে না বরং তাদেরকে নম্রতা, কৌশল 
এবং সদুপদেশের মাধ্যমে ধর্মের দিকে ধাবিত করতে হবে। 
ইসলামের দাওয়াত দিতে গিয়ে কখনো তাদের সাথে ঝগড়ায় লিপ্ত 
হওয়া যাবে না। তবে একান্তভাবে তা কখনো করতে হলে 
ভালোভাবেই করবে। 

অনেক দা‘ঈদেরকেই এমন দেখা যায় যে, তাঁর আত্মীয়-স্বজন ও 
বংশীয়দের মাঝে তাঁর কোনও প্রভাব নেই। তা এ কারণে হতে 
পারে যে, তিনি তাদেরকে ধর্মের প্রতি দাওয়াত দেওয়ার ব্যাপারে 
কোনও গুরুত্বই দেন না অথবা তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে 
সুন্দর পন্থা অবলম্বন করেন না। তা কখনোই ঠিক নয়। বরং তাদের 
সামনে বিনম্ব ভাবে উপস্থিত হয়ে তাদেরকে খুব গুরুত্ব ও সম্মান 
দেখাবে । তা হলেই তারা তাঁকে ভালোভাবে গ্রহণ করবে। 
তেমনিভাবে প্রত্যেক পরিবার ও বংশের কর্তব্য, তাদের 


51 


আলিমদেরকে সম্মান করা, তাঁদের কথা শুনা, তাঁদেরকে নগণ্য মনে 
না করা কারণ, তাঁদের সম্মান তাঁদের বংশেরই সম্মান । 
আত্মীয়তার বন্ধন রক্ষা করার ফযিলত সত্যিই অনেক, যা দুনিয়া ও 
আখিরাত তথা উভয় জাহানের কল্যাণকেই শামিল করে এবং যা 
কুরআন-হাদীস: ও বিজ্ঞজনদের কথায় পরিব্যাপ্ত। নিম্নে এ সংক্রান্ত 
কিছু ফযীলত উল্লেখ করা হল: 
১. আত্মীয়তার বন্ধন রক্ষা করা একজন একান্ত আল্লাহ তা'আলার 
আল্লাহ তা‘আলা সত্যিকার বুদ্ধিমানদের বর্ণনা দিতে গিয়ে বলেন: 
5h S505 185 S335 bo of 2 HIT Sas Gy 
[Vas MO SUG 
“আর যারা আল্লাহ তা'আলা যে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে আদেশ 
করেছেন তা অক্ষুণ্ন রাখে, ভয় করে তাদের প্রভুকে এবং ভয় করে 
কঠোর হিসাবকে ।“*' 


“ সূরা রাআদ, আয়াত: ২১ 
52 


২. আত্মীয়তার বন্ধন রক্ষা করা ঈমানের একটি বাহ্যিক পরিচয় বহন 
করে: 
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী 
করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
25 Lad Ness dy G28 IE Sn 

“যে ব্যক্তি আল্লাহ তা'আলা ও শেষ দিবসে ঈমান রাখে সে যেন 
নিজ আত্মীয়তার বন্ধন রক্ষা করে” ** 
৩. আত্মীয়তার বন্ধন রক্ষা করলে রিযিক ও বয়সে বরকত আসে। 
উপরন্তু তাদের ভালোবাসাও পাওয়া যায়: 

আনাস ও আবু হুরাইরা [রাদিয়াল্লাহু আন্হুমা] থেকে বর্ণিত, তাঁরা 
বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
“যে ব্যক্তি পছন্দ করে যে, তার রিযিক বেড়ে যাক, তার স্মৃতি বাকী 
থাকুক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে” 3 


? বুখারী, হাদীস: ৬১৩৮ 
5 বুখারী, হাদীস: ২০৬৭, ৫৯৮৫, ৫৯৮৬ মুসলিম, হাদীস; ২৫৫৭ আবু দাউদ, 


হাদীস: ১৬৯৩ 
53 


এখানে রিযিক বাড়া ও স্মৃতি বাকী থাকা বলতে তা সরাসরি বেড়ে 
যাওয়া অথবা তাতে বরকত হওয়াকে বুঝানো হয়। 
রিযিক ও বয়সে বরকত হওয়া মানে আল্লাহ তা'আলা আত্মীয়তার 
বন্ধন রক্ষাকারীকে এমন শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা, কর্ম ক্ষমতা ও 
কর্ম দক্ষতা দান করবেন যাতে করে সে তার সীমিত বয়স এবং 
রিযিক নিয়ে এমন সকল মহান কর্মকাণ্ড তার জীবনে বাস্তবায়ন 
করবে যা সাধারণত অন্য কারোর পক্ষে দীর্ঘ বয়স এবং বেশি 
রিযিক নিয়েও বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। 

বয়স ও রিযিক মুক্কাদ্দার তথা চূড়ান্তভাবে নির্ধারিত । এরপরও তা 
সরাসরি বেড়ে যাওয়া মানে বরাদ্দ মূলত দু’ ধরনের ৷ প্রথম বরাদ্দ 
চিরস্থায়ী তথা সর্ব চুড়ান্ত যা একমাত্র লাওহে মাহফুজেই লিপিবদ্ধ 
থাকে৷ যা কখনো পরিবর্তন করা হয় না। আর দ্বিতীয় বরাদ্দ হচ্ছে 
অস্থায়ী যা একমাত্র ফেরেশতাদের বালামেই লিপিবদ্ধ থাকে যাতে 
হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে, আল্লাহ এর মধ্য থেকে যা ইচ্ছে মুছে 
ফেলতে নির্দেশ দেন। কিন্তু তা মূল লেখা লাওহে মাহফুজে যা আছে 
তার বাইরে কিছু ঘটায় না। 

সুতরাং কখনো কখনো কোনও কোনো কারণে কারোর রিযিক ও 
বয়সে পরিবর্তন আসতে পারে যা আল্লাহ তাআলা পূর্ব থেকেই 


54 


জানেন এবং তা লাওহে মাহফুজে চূড়ান্তভাবে লিপিবদ্ধও করে 
রেখেছেন যদিও তা দায়িত্বশীল ফেরেশতা জানেন না৷ যদি আল্লাহ 
তা'আলা কারোর জন্য তার কামাইয়ের মাধ্যমে তার জন্য কোনও 
রিযিক বরাদ্দ করে থাকেন তা হলে তিনি তাকে কামাইয়ের উৎসাহ 
ও সুযোগ দিবেন। আর যদি আল্লাহ তা‘আলা কারোর জন্য তার 
আত্মীয়তার বন্ধন রক্ষা করার মাধ্যমে তার জন্য কোনও রিযিক 
বরাদ্দ করে থাকেন তা হলে তিনি তাকে আত্মীয়তার বন্ধন রক্ষা 
করার উৎসাহ ও সুযোগ দিবেন । তেমনিভাবে আল্লাহ তাআলা যদি 
কারোর জন্য তার কোনও পরিশ্রম ছাড়াই তথা ওয়ারিশি সূত্রে 
কোনও রিযিক বরাদ্দ করে থাকেন তা হলে তিনি তার কোনও নিকট 
আত্মীয়কে যার থেকে সে মিরাস পাবে তাকে যথা সময়ে মৃত্যু দিয়ে 
তার উক্ত রিষিকের ব্যবস্থা করবেন। 

এগুলো কখনো চুড়ান্ত লেখা (লাওহে মাহফুযের লেখার) বিরোধী 
কিছু নয় । বরং কোনও বরাদ্দকে শুধুমাত্র কোনও কারণ সংশ্লিষ্ট করা 
যা চূড়ান্তভাবে লাওহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। যদিও তা 
দায়িত্বশীল ফেরেশতাকে পূর্ব থেকে না জানানোর দরুন তিনি তা 
চূড়ান্তভাবে তাঁর বালামে লিখে রাখতে পারেননি। বরং তাঁকে 
ব্যাপারটি চূড়ান্তভাবে লেখার জন্য উক্ত কারণটি বাস্তবে সংঘটিত 


55 


হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেমনিভাবে আল্লাহ তা'আলা 
পরিতৃপ্তি ও তৃষ্ণা নিবারণকে খাদ্য ও পানীয় গ্রহণ, সন্তানকে স্ত্রী 
সহবাস এবং ফসলকে বীজের সাথে সম্পৃক্ত করেছেন। 

8. আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তা'আলার সাথে সম্পর্ক 
আরও ঘনিষ্ঠ হয়: 

আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো করা দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক 
ভালো হয়। কারণ, আল্লাহ তাআলা যারা তার স্বীয় স্বজনদের সাথে 
সম্পর্কে ভালো রাখে তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন পক্ষান্তরে 
যারা তাদের নিজেদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ রাখে 
আল্লাহ তাদের সাথে সম্পর্ক খারাপ রাখেন। আবু হুরাইরা 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 

FER 23 SG AS BN FE FH GS Sos do Sp 
EB SG 2 Sl GS lS IE Ib Ss Be SSN 
“আল্লাহ তা‘আলার সৃষ্টিকুল সৃজন শেষে আত্মীয়তার বন্ধন [দাঁড়িয়ে] 
বলল: এটিই হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থনাকারীর 
স্থান । আল্লাহ তা“আলা বললেন: হ্যাঁ, ঠিকই । তুমি কি এ কথায় সন্তুষ্ট 


56 


নও যে, আমি ওর সঙ্গেই সম্পর্ক স্থাপন করি, যে তোমার সঙ্গে 
সম্পর্ক স্থাপন করে এবং আমি ওর সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করি যে 
তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে । তখন সে বলল: আমি এ কথায় 
অবশ্যই রাজি আছি- হে আমার প্রভু! তখন আল্লাহ তা'আলা 
বললেন: তা হলে তোমার জন্য তাই হোক” ।** 

৫. আত্মীয়তার বন্ধন রক্ষা করলে জান্নাত অতি নিকটবর্তী এবং 
আবু আইয়ুব আনছারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
GES SE F GIG os le Yo GILG 


a 2, 20 BAA ad 
DL LE is IAS Y Yl 


tg 8 dl be DIES IE GMD Ga BS Pals EMG HG 
ঞু। 5 CEE i)! 

“জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে 
বললেন: [হে নবী!] আপনি আমাকে এমন একটি আমল বাতলে 
দিন, যা আমাকে জান্নাতের নিকটবতী করবে এবং জাহান্নাম থেকে 
দুরে সরিয়ে দিবে। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: 
একমাত্র আল্লাহ তা'আলার ইবাদত করবে; তাঁর সঙ্গে কাউকে শরীক 


* বুখারী, হাদীস: ৪৮৩০, ৫৯৮৭ মুসলিম, হাদীস: ২৫৫৪ 
57 


করবে না। নামায কায়েম করবে, যাকাত দিবে ও নিজ আত্মীয়তার 
বন্ধন রক্ষা করবে। লোকটি রওয়ানা করলে রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন: সে যদি আদিষ্ট 
বিষয়গুলো আঁকড়ে ধরে রাখে তা হলে সে জান্নাতে যাবে” 
৬. আত্মীয়তার বন্ধন রক্ষা করলে গুনাহ মাফ হয়। যদিও তা বড়ই 
হোক না কেন: 
‘আব্দুল্লাহ ইবন উমর [রাদিয়াল্লাহু আন্হুমা] থেকে বর্ণিত, তিনি 
aH 5803 pig aie dil ye GB 5 3 
) tl 5s SKS eG bo SFG Ub 
E59 :J0 5:00 tS 
“এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 
এসে বলল: হে আল্লাহ’র রাসূল! আমি একটি বড় গুনাহ করে 
ফেলেছি সুতরাং আমার জন্য কি তাওবা আছে? রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন: তোমার কি মা আছে? 
সে বলল: নেই । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারো 
জিজ্ঞাসা করলেন: তোমার কি খালা আছে? সে বলল: জি হ্যাঁ । তখন 


‘ বুখারী, হাদীস: ১৩৯৬, ৫৯৮২, ৫৯৮৩ মুসলিম, হাদীস: ১৩ 
58 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: সুতরাং তার সাথেই 
ভালো ব্যবহার কর “৫ 

৭. আত্মীয়তার বন্ধন রক্ষা করা ইসলামের একটি বাহ্যিক সৌন্দর্য 
ধারণ করে: 

ইসলাম মানুষের পারস্পরিক সুসম্পর্ক রক্ষা করে। ইসলাম অন্য 
মানুষের প্রতি দয়া ও কল্যাণ শিখায় । তাই ইসলাম মানুষের 
পারস্পরিক আত্মীয়তার বন্ধন রক্ষা করতে আদেশ করে এবং তা যে 
কোনও কারণে ছিন্ন করতে নিষেধ করে। আর এভাবেই একদা 
একটি মুসলিম সমাজ পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে দৃঢ়, দয়াশীল 
ও পর কল্যাণকামী হয়। যা অন্য কোনও আধুনিক সমাজে দেখা যায় 
না। 

৮. বিশ্বের প্রতিটি ধর্মই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে আদেশ করে 
এবং তা ছিন্ন করতে নিষেধ করে। 

এ থেকেই বুঝা যায় আল্লাহ তাআলার নিকট আত্মীয়তার বন্ধন রক্ষা 
করার ব্যাপারটি কতটুকু গুরুত্বপূর্ণ । 


৯. আত্মীয়তার বন্ধন রক্ষা করা দুনিয়ার সুনাম ও জনমানুষের 
প্রশংসা পাওয়ার একটি বিশেষ মাধ্যম 


“ তিরমিযী, হাদীস: ১৯০৪ 
59 


তা শুধু মুসলিম সমাজেই সীমাবদ্ধ নয়। বরং তা যে কোনও কাফির 
সমাজেও বিশেষ গুরুত্বের দাবিদার । 

১০. আত্মীয়তার বন্ধন রক্ষা করা সংশ্লিষ্ট ব্যক্তির বিশেষ গুণাবলীর 
পরিচায়ক ৷ 

কারণ, তা বদান্যতা, উদারতা, কৃতজ্ঞতা, বংশীয় মর্যাদা, মানসিক 
স্বচ্ছতা, নিষ্ঠা ও মানুষের প্রতি সদ্ধ্যবহারের পরিচয় বহন করে। 
১১. আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়দের মধ্যকার পারস্পরিক 
সম্পর্ক ও ভালোবাসা আরও বাড়িয়ে দেয়। 

মনে হবে তারা একই সূত্রে গাঁথা। এতে করে তাদের পারস্পরিক 
জীবন আরও অত্যধিক সুখী ও আনন্দময় হবে। 

১২. আত্মীয়তার বন্ধন রক্ষা করা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান আরও 
বাড়িয়ে দেয়। 

কারণ, কেউ নিজ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এবং 
তাদেরকে যথাযোগ্য সম্মান করলে তারাও তাকে সম্মান করবে, যে 
কোনও কাজে তারা তার একান্ত সহযোগী হবে এবং তারা তাকে 
তাদের নেতৃত্বের আসনে বসাবে। 

১৩. আত্মীয়দের মধ্যকার পারস্পরিক আত্মীয়তার বন্ধন সুন্দরভাবে 
রক্ষা করা হলে জনসমাজে তাদের মর্যাদা বাড়ে । 


60 


অন্যদেরকে তখন তাদের সাথে বহু হিসাব করে চলতে হয়। কেউ 
কখনো তাদের উপর সামান্যটুকুও যুলুম করতে সাহস পায় না। 


আত্মীয়তার বন্ধন রক্ষা করার উপায়সমূহ: 

আত্মীয়তার বন্ধন রক্ষা করার অনেকগুলো উপায় আছে। নিম্নে 
আমরা কয়েকটি উপায় উল্লেখ করছি। 

১. আত্মীয়তার বন্ধন রক্ষা করলে দুনিয়া ও আখিরাতের যে সব 
উপকার, ফযিলত ও লাভের ঘোষণা দেওয়া হয়েছে, তা লাভ করার 
প্রতি অধিক খেয়াল রাখতে হবে। কারণ, কোনও বস্তুর ফলাফল, 
লাভ উপকারিতা ও পরিণতি জানলেই তা করার সদিচ্ছা জন্মে এবং 
তা করতে মানুষ অধিক আগ্রহী হয়। 

২, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার ভয়ানক পরিণতি সম্পর্কে চিন্তা 
করতে হবে। কারণ, তা ব্যক্তি জীবনে একদা বিশেষ চিন্তা, বিষণ্নতা, 
লজ্জা ও আফসোস বয়ে আনে৷ কেননা, কোনও জিনিসের ভয়ানক 
পরিণতির কথা জানা থাকলেই তো তা থেকে দূরে থাকা সহজ হয় । 
৩. এ ব্যাপারে সর্বদা আল্লাহ তা'আলার একান্ত সহযোগিতা কামনা 
করবে কারণ, একমাত্র আল্লাহ তা‘আলাই বান্দার সকল কাজ সহজ 
করে দিতে পারেন। 


61 


8. আত্মীয়-স্বজনদের দুর্ব্যবহারকে আপনি নিজ ভালো ব্যবহার ও 
দয়া দিয়ে মোকাবিলা করবেন। 
আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একদা 
জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে 
বলেন: হে আল্লাহর রাসূল! আমার এমন কিছু আত্মীয়-স্বজন রয়েছে 
যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি; অথচ তারা আমার 
সাথে সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি; 
অথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে ধৈর্যের 
পরিচয় দেই; অথচ তারা আমার সাথে কঠোরতা দেখায় । অতএব 
তাদের সাথে এখন আমার করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন: 
LEE 0b SOL G2 DL IE YG MALLS SEG EUG ES Hh) 
dS ESL 
“তুমি যদি সত্যি কথাই বলে থাক, তা হলে তুমি যেন তাদেরকে 
উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ। আর তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন 
ব্যবহার করতে থাকবে, ততদিন আল্লাহ তা'আলার পক্ষ থেকে 
তাদের উপর তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে” ।*' 


” মুসলিম, হাদীস: ২৫৫৮ 
62 


৫. আত্মীয়-স্বজনদের খুঁটিনাটি ভুলক্রটির কৈফিয়তসমূহ মেনে নিবে। 
কারণ, মানুষ বলতেই তো ভুল হওয়া একান্তই স্বাভাবিক । এ 
ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের রেখে যাওয়া জ্বলন্ত আদর্শের 
কথা মাঝে মাঝে স্মরণ করা যেতে পারে। কেননা, তিনি এতো 
কিছুর পরও তাঁর ভাইয়েরা যখন তাদের কৃতকর্মের জন্য তাঁর কাছে 
ক্ষমা চেয়েছে তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন । বরং তিনি 
তাদের ক্ষমার জন্য আল্লাহ তা'আলার নিকট একান্তভাবে ফরিয়াদও 
করেছেন। 

৬. আত্মীয়-স্বজনরা নিজেদের ভুলের জন্য ক্ষমা না চাইলেও নিজের 
উদারতাবশত তাদেরকে ক্ষমা করে দিবে এবং তাদের দোষ-ক্রটি 
সমূহ একেবারেই ভুলে যাবে। 

কারণ, তা সংশ্লিষ্ট ব্যক্তির উন্নত মানসিকতা ও পরম সাহসিকতার 
পরিচয় বহন করে। বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে নিজ আত্মীয়- 
স্বজনকে ক্ষমা করে দেয় এবং তাদের দোষ-ক্রটিগুলো একেবারেই 
ভুলে যায়। 

৭. নিজ আত্মীয়-স্বজনদের সাথে নম্রতা ও ভদ্রতার পরিচয় দিবে। 
কারণ, এতে করে সংশ্লিষ্ট ব্যক্তির আত্মীয়-স্বজনরা তাকে অধিক 


63 


হারে ভালবাসবে এবং তার নিকটবর্তী হওয়ার জন্য সর্বদা চেষ্টা 
করবে। 

৮, আত্মীয়-স্বজনদের খুঁটিনাটি ভুল-ক্রটিসমূহ নিজ চোখে দেখেও তা 
না দেখার ভান করবে এবং তা নিয়ে কখনো ব্যস্ত হবে না৷ কারণ, 
এটি হল মহান ব্যক্তিদের অনুপম চরিত্র । আর এভাবেই তো 
পরস্পরের ভালোবাসা দীর্ঘ দিন টিকে থাকে এবং পরস্পরের শত্রুতা 
ধীরে ধীরে লোপ পায়। আর এটি হচ্ছে উন্নত মানসিকতা ও 
স্বচ্ছতার পরিচায়ক । এতে করে মানুষের মান-সম্মান ক্রমেই বাড়তে 
থাকে। কখনো তা কমে না। 

আল্লামা ইবনু হিব্বান [রাহিমাহুল্লাহ] বলেন: যে ব্যক্তি মানুষের 
সাথে চলার ক্ষেত্রে তাদের দোষ-ক্রুটিসমূহ এড়িয়ে চলা এবং তাদের 
থেকে বেশি কিছু পাওয়ার আকাঙ্কা পরিত্যাগ করার নীতি অবলম্বন 
করে না সে স্বচ্ছ জীবনের চাইতে অস্বচ্ছ জীবনই বেশি ভোগ 
করবে । মানুষের বন্ধুত্বের চাইতে তাদের শত্রুতাই তার ভাগ্যে বেশি 
জুটবে ৷ [রাওযাতুল-উক্কালা’; ৭২] 

৯. যথাসাধ্য আত্মীয়-স্বজনদের খিদমত করার চেষ্টা করবে। চাই তা 
সরাসরি হোক অথবা নিজের ধন-সম্পদ ও পদ-মর্যাদা দিয়েই হোক 
না কেন। 


64 


১০. আত্মীয়-স্বজনদেরকে কখনো নিজ অনুগ্রহের খোঁটা দিবে না। 
এমনকি তাদের থেকে সমপর্যায়ের আচরণের আশাও করবে না। 
কারণ, ইতোপূর্বেই বলা হয়েছে, সে ব্যক্তি আত্মীয়তার বন্ধন 
রক্ষাকারী হিসেবে গণ্য হবে না যে ব্যক্তি কেউ তার সাথে 
আত্মীয়তার বন্ধন রক্ষা করলেই তবে সে তার সাথে আত্ীয়তার 
বন্ধন রক্ষা করে। 

১১. আত্মীয়-স্বজনদের সাথে অল্পতে তুষ্ট থাকার নীতি অবলম্বন 
করবে। কারণ, এ নীতি অবলম্বন করলেই আত্মীয়তার বন্ধন রক্ষা 
করা অতি সহজতর হয়। নতুবা নয়। 

১২. আত্মীয়-স্বজনদের অবস্থা ও মানসিকতা বুঝেই তাদের সাথে 
অনুরূপ আচরণ করবে। কারণ, আত্মীয়-স্বজনদের কেউ কেউ তো 
এমনও রয়েছে যে, তার সাথে বছরে অন্তত একবার সাক্ষাৎ এবং 
মাঝে মাঝে সামান্য ফোনালাপই যথেষ্ট । আবার কেউ কেউ তো 
এমনও রয়েছে যে, তার সাথে মাঝে মাঝে কিছু হাসিখুশি কথা 
বললেই সে তাতে খুব খুশি । আবার কেউ কেউ এমনও রয়েছে যে, 
তার সাথে বারবার সাক্ষাৎ দিতে হয় এবং সর্বদা তার খবরাখবর 
নিতে হয়। নতুবা সে রাগ করে। অতএব আত্মীয়দের প্রত্যেকের 


65 


সাথে তার মেজাজ অনুযায়ী আচরণ করবে তা হলেই তাদের সাথে 
আত্মীয়তার বন্ধন রক্ষা করা অতি সহজেই সম্ভবপর হবে। 

১৩. আত্মীয়দের সাথে আপ্যায়নে বাড়াবাড়ি করবে না। 

কারণ, আত্মীয়-স্বজনরা যখন দেখবে আপনি তাদের আপ্যায়নে 
বাড়াবাড়ি করছেন না তখন তারা বারবার আপনার সাথে সাক্ষাতে 
উৎসাহী হবে। আর যখন তারা দেখবে আপনি তাদের আপ্যায়নে 
সঙ্কোচ বোধ করবে এ মনে করে যে, তারা আপনার সাথে বারবার 
সাক্ষাৎ করে আপনাকে বিরক্ত করছে না তো?! 

১৪. কোনও কারণে আত্মীয়-স্বজনদের কাউকে একান্ত তিরস্কার 
করতে হলে তা হালকাভাবে করবে কারণ, সত্যিকারার্থে ভদ্র ব্যক্তি 
সে, যে মানুষের অধিকারগুলো পুরোপুরিভাবে আদায় করে এবং 
নিজের অধিকারগুলো প্রয়োজন বোধে ছেড়ে দেয়। যাতে করে 
আত্মীয়-স্বজনদের মাঝে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকে। তবে 
নিজের অধিকার খর্ব হওয়ার দরুন কাউকে একান্ত তিরস্কার করতে 
হলেও তা হালকাভাবে করবে। 

১৫, আত্মীয়-স্বজনদের তিরস্কার সহ্য করবে এবং তার একটি সুন্দর 
ব্যাখ্যাও বের করবে। এটি হচ্ছে সত্যিকারার্থে বিশিষ্ট গুণীজনদেরই 


66 


চরিত্র । যাঁদের মধ্যে মানবিক যাবতীয় গুণাবলী বিদ্যমান এবং যারা 
ব্যক্তিবর্গই হয়ে থাকেন৷ তাঁদের কোনও আত্মীয়-স্বজন তাঁদেরকে 
তাঁদেরকে অত্যধিক ভালোবাসেন এবং তাঁদের বারবার আসা-যাওয়া 
ও সাক্ষাৎ তিনি অবশ্যই কামনা করেন। তাই তাঁরা তাঁদের উক্ত 
আত্মীয়ের নিকট তাঁদের কৃত অপরাধ স্বীকার করেন। কারণ, 
দুনিয়াতে কিছু লোক তো এমনও রয়েছে যে, তারা অন্যদেরকে খুবই 
ভালোবাসেন ঠিকই । তবে তারা অন্যের কোনও দোষ-ক্রুটি দেখলেই 
তাকে খুবই তিরস্কার করে। 

১৬. আত্মীয়-স্বজনদের সাথে যে কোনও ধরনের হাসি-ঠাট্টা করতে 
তাদের সার্বিক অবস্থার প্রতি খেয়াল রাখবে এবং তাদের মধ্যে যারা 
হাসি-ঠা্টা মোটেই পছন্দ করে না তাদের সাথে তা করবে না। 
১৭. আত্মীয়-স্বজনদের সাথে কোনভাবেই বাগবিতণ্ডা ও তর্ক-বিতর্কে 
জড়িয়ে পড়বে না । কারণ, তা ধীরে ধীরে পরস্পরের মাঝে বিদ্বেষ ও 
শত্ৰুতা সৃষ্টি করে। বরং তাদের সাথে এমন সকল আচরণ করা 
থেকে দূরে থাকবে যা সাধারণত পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট করে। 


67 


১৮. কখনো নিজ আত্মীয়-স্বজনদের কারোর সাথে কোনও ধরনের 
ঝগড়া-বিবাদ ঘটে গেলে যথাসাধ্য আকর্ষণীয় উপঢৌকনের মাধ্যমে 
নিজেদের মধ্যকার পূর্বের ভাব ও সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা 
করবে। কারণ, হাদিয়া ও উপঢৌকন এমন একটি জিনিস যা 
পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে এবং পরস্পরের মধ্যকার ভুল 
ধারণাসমূহ নিরসন করে। 
১৯. সর্বদা এ কথা মনে রাখবে যে, আত্মীয়-স্বজনরা হচ্ছে নিজের 
শরীরের একটি অংশের ন্যায় । 
সুতরাং, তাদেরকে পরিত্যাগ করা কখনোই সম্ভবপর নয়। বরং 
তাদের সম্মানই নিজের সম্মান এবং তাদের অসম্মানই নিজের 
অসম্মান । আরবরা বলে থাকে, 

85 3 Die Dh 
“নাক তো তোমারই যদিও তা থেকে লাগাতার সিন বের হয়”। 
২০, সর্বদা এ কথা মনে রাখবে যে, আত্মীয়-স্বজনদের সাথে শত্রুতা 
পোষণ করা সত্যিই একটি নিকৃষ্ট কাজ । 
কেউ এতে নিজকে লাভবান মনে করলেও মূলত: সে ক্ষতিগ্রস্ত 
এবং কেউ এতে নিজকে বিজয়ী মনে করলেও মূলত: সে পরাজিত ৷ 


68 


২১. বিয়ে-শাদি, আক্কীকা ইত্যাদি তথা যে কোনও অনুষ্ঠানে আত্মীয়- 
স্বজনদেরকে দাওয়াত দেয়ার প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে এ 
একটি লিস্ট সংরক্ষণ করবে। যাতে থাকবে তাদের নাম ও 
টেলিফোন কিংবা মোবাইল নম্বর । আর যখনই কোনও অনুষ্ঠান 
করার চিন্তা করবে তখনই উক্ত লিস্ট খুলে সবাইকে যথাসাধ্য 
দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। চাই তা সরাসরি হোক অথবা 
টেলিফোনের মাধ্যমে । যদি কোনও আত্মীয় যে কোনোভাবে উক্ত 
দাওয়াত থেকে বাদ পড়ে যায় তা হলে অতি দ্রুত নিজের ভুল 
স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়ে নিবে এবং তাকে যে কোনোভাবে 
সন্তুষ্ট করার চেষ্টা করবে। 

২২. আত্মীয়-স্বজনদের মাঝে কোনও ধরনের সমস্যা ঘটে গেলে 
তাদের মধ্যে যাকে আল্লাহ তাআলা সবার ভালোবাসা কুড়ানোর 
সুযোগ দিয়েছেন তাকে উক্ত সমস্যা দূর করার জন্য দ্রুত এগিয়ে 
যেতে হবে। তা না করলে একদা উক্ত সমস্যা বড় থেকে বড় হয়ে 
সবাইকেই জড়িয়ে ফেলবে। 

২৩. নিজেদের মধ্যকার কেউ মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি 
দ্রুত ওয়ারিশদের মাঝে বণ্টন করে দিবে। 


69 


যেন কারোর ওয়ারিশই সম্পত্তি নিয়ে ওয়ারিশ আত্মীয়-স্বজনদের 
পরস্পরের মাঝে দ্বন্দ্-বিগ্রহ সৃষ্টি না হয়। 
২৪. আত্মীয়-স্বজনদের মধ্যকার যৌথ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সবাই 
নিজেদের মধ্যে সর্বদা একতা ও সমঝোতার প্রতি বিশেষ গুরুত্ব 
দিবে। আমানতদারিতা, সত্যবাদিতা, পরস্পর দয়া, ভালোবাসা ও 
পরামর্শ এবং অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেয়ার প্রতি সর্বদা 
যত্নবান থাকবে প্রত্যেকে অন্যের জন্য তাই ভালবাসবে যা নিজের 
জন্য ভালোবাসে এবং প্রত্যেকে নিজের অধিকারের পাশাপাশি 
অন্যের অধিকারের প্রতিও যত্বববান হবে। 

কখনো কোনও সমস্যা অনুভূত হলে তা অত্যধিক 
সুস্পষ্টতার সাথে বিশেষ পর্যালোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা 
করবে। প্রত্যেকেই নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করবে। অন্যের 
কাজের প্রতি বেশি দৃষ্টি দিবে না। যে কোনও ব্যাপারে নিজেদের 
মধ্যে কোনও সিদ্ধান্ত হলে তা লিখে রাখার চেষ্টা করবে। এভাবে 
চলতে থাকলে ইনশাআল্লাহ তাদের মধ্যে আল্লাহ তা'আলার পক্ষ 
থেকে রহমত ও বরকত নাযিল হবে এবং নিজেদের মধ্যকার 
ভালোবাসা দীর্ঘ দিন অটুট থাকবে। 


70 


২৫. মাসে, ছয় মাসে অথবা বছরে অন্তত একবার হলেও আত্মীয়- 
স্বজনরা সবাই কোথাও না কোথাও একত্রিত হওয়ার চেষ্টা করবে। 
এভাবে সবাই একত্রিত হলে পরস্পর পরিচিতি, সহযোগিতা ও 
ভালোবাসা বৃদ্ধি পাবে। বিশেষ করে উক্ত বৈঠকগুলোর নেতৃত্বে যদি 
থাকে জ্ঞানী ও বুদ্ধিমানরা । 

২৬. আত্মীয়-স্বজনদের মাঝে পারস্পরিক সহযোগিতার জন্য 
নিজেদের মধ্যে সর্বদা একটি ফাণ্ড রাখা উচিত৷ তাতে সবার পক্ষ 
থেকে নির্দিষ্ট হারে মাসিক চাঁদা, নিজেদের মধ্যকার ধনীদের বিশেষ 
দান-সদকা সংগ্রহ করা যেতে পারে। আত্মীয়-স্বজনদের কেউ কোনও 
সমস্যায় পড়লে তা বিশেষভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করে সে ব্যাপারে 
তাকে যথাযোগ্য সহযোগিতা করবে। এতে করে পরস্পরের মাঝে 
ভালোবাসা জন্মাবে ও বৃদ্ধি পাবে। 

২৭. আত্মীয়-স্বজনদের একটি ফোন বুক তৈরি করে তা কপি করে 
সবার মাঝে বিতরণ করবে। উক্ত ফোন বুকটি সর্বদা নিজ আত্মীয়- 
স্বজনকে স্মরণ করিয়ে দিবে। এতে করে ফোনের মাধ্যমে আত্মীয়- 
স্বজনদের খবরাখবর নেয়া এবং তাদেরকে বিশেষ অনুষ্ঠানাদিতে 
দাওয়াত দেওয়া সহজ হবে৷ আত্মীয়তার বন্ধনও রক্ষা পাবে। 


71 


২৮. আত্মীয়-স্বজনদের যে কাউকে বার বার বিরক্ত করা ও ঝামেলায় 
ফেলা থেকে বিরত থাকবে কাউকে তার সাধ্যাতীত কিছু করতে 
বার বার বিরক্ত করবে না৷ বিশেষ করে আত্মীয়-স্বজনদের কেউ যদি 
উচ্চ পদস্থ কর্মকর্তা বা ধনী ব্যক্তি হন, তা হলে তাদেরকে এমন 
কাজ করতে চাপ সৃষ্টি করবে না যা তাদের সাধ্যের বাইরে অথবা 
কষ্টসাধ্য। যদি তাঁরা কোনও কারণে কারোর কোনও আবদার রক্ষা 
করতে না পারে তা হলে তাঁদেরকে কোনও তিরস্কার করবে না। 
বরং তাঁদেরকে এ ক্ষেত্রে অপারগ মনে করবে। 

২৯. আত্মীয়-স্বজনদের মাঝে পারস্পরিক পরামর্শ আদান-প্রদানের 
সুব্যবস্থা থাকা উচিত । বরং তাদের মাঝে একটি স্থায়ী মজলিসে শুরা 
থাকলে তা আরও ভালো যাতে করে কারোর কোনও বড়ো সমস্যা 
দেখা দিলে তাদের উপযুক্ত পরামর্শ নেয়া যায় এবং এমন এক 
সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যাতে আল্লাহ তা‘আলা সন্তুষ্ট থাকবেন। 
উপরন্তু আত্মীয়-স্বজনরাও সবাই খুশি থাকবে তবে মজলিসে শূরার 
সদস্যরা এমন হতে হবে যাদের রয়েছে অত্যধিক দূরদর্শিতা, 
বিচক্ষণতা, ধৈৰ্য ও যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার দুর্বার ক্ষমতা । 
৩০. তবে উপরোক্ত সকল বিষয়ে এ কথার খেয়াল রাখবে, 
আত্মীয়তার সম্পর্ক যেন একমাত্র আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য হয় 


72 


এবং পারস্পরিক সহযোগিতা পরোকল্যাণ ও তাকওয়া তথা আল্লাহ্‌ 
সচেতনতার ভিত্তিতে হয়। জাহিলি যুগের বংশ ও আত্মীয় প্রেমের 
ভিত্তিতে যেন না হয়। 

আল্লাহ তা'আলা আমাদের সকলকে এ পরম আত্মীয়তার বন্ধনটুকু 
ছিন্ন করা থেকে সর্বদা বেঁচে থাকার তাওফিক দান করুন । আমীন! 


73 


